ভাষান্তর ও বিন্যাস 
উমাইর লুৎফর রহমান 


https://archive.org/details/@salim molla 


পরকাল 


(মহাপ্রলয়-২) 
LIFE AFTER LIFE 


অনলাইন সংস্করণ 
প্রথম প্রকাশ - ১/১/২০১৬ 


উমাইর লুৎফর রহমান 
880 1/66 257930 
Facebook- Umair Lutfor Rahman 


aAlFPSIdIS Sd 


৮২/১২ উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪ । 
(যাত্রাবাড়ী চৌরাস্তায় ডেমরা রোড সংলগ্ন শহীদ জিয়া স্কুল এন্ড কলেজের উত্তর পার্শ্বে) 
মোবাইল : ০১৯৬১- ৪৬৭১৮১, ০১৯৫৫-২৪২৫২৩ 
১১ ইসলামী টাওয়ার (আভারগ্াউভ), দোকান নং-৩, বাংলাবাজার, ঢাকা-১১০০ । 
£: ০১৯৬১-৪৬৭১৮১, ০১৯৫৫-২৪২৫২২ 


978-984-91 
* initaniait 


একটি ঘটনা... 


জনৈক তরুণ বারবার আমাকে “কল” দিচ্ছিল। ব্যস্ততার 
দরুন “কল” রিসিভ করতে বিলম্ব হওয়ায় বারবার সে আমাকে 
মেসেজ করছিল। 

“কল” ব্যাক করলাম, সে প্রশান্তচিত্তে কথা শুরু করল। ধীরে 
ধীরে তার কণ্ঠস্বর ভারী হতে 


খু 


It 
এক পর্যায়ে জিজ্ঞেস করল, 4 
শায়খ, মৃত্যুর পর আমাদের \ 


বললাম, কী আশ্চর্য! স্বভাবতই আমরা মৃত্যুর পর কবরে যাব, 
অতঃপর পুনরুত্থিত হব, হাশর কায়েম হবে, আল্লাহর কাছে 
সে কথার মাঝে ভেটো দিয়ে অস্থির কণ্ঠে বলতে লাগল, “বিশ্বাস 
করি না.. বিশ্বাস করি না!” 


Contents 


Contents 


বলার ধরণ শুনে আন্দাজ করলাম, অবশ্যই কোনো পুস্তক, রচনা 
কিংবা কোনো ওয়েবসাইটের আর্টিকেল পড়ে সে প্রভাবিত 
হয়েছে অথবা জ্ঞানশূন্য পেয়ে নাস্তিকদল যুক্তির বেড়াজালে 
আবদ্ধ করে তাকে পরাজিত করেছে। 
বললাম, কেন তুমি বিশ্বাস করছ না!!? 
বলল, শায়েখ, ইহ-পরকাল সম্বন্ধে আলোচনা হয় এমন কিছু 
ব্লগিং সাইটে কতিপয় অপরিচিত ব্যক্তির সাথে আমার বিতর্ক 
ওঠা। আসলে এগুলো কী?! 
বললাম, শুন! শান্ত হও! পরিপূর্ণ জ্ঞানার্জন না করে কোনো 
বিষয়ে বিতর্ক করতে যেয়ো না। 
আল্লাহ বলেন, 

ESE ies SAC IEIG} 
“যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই তার পেছনে পড়ো না” 
(সূরা ইসরা-৩৬) 
অজানা বিষয়ে বিত্ককারী অবশ্যই সংশয়ে পড়বে ভ্রষ্টকারীদের 
লক্ষ্যবস্তুতে পরিণত হবে। 
শুন! তাওহীদ, ঈমান ও ইসলামের আক্কীদাই তো আমাদের 
সৃষ্টির মূল । এগুলো ব্যতীত অন্তর প্রশান্তি পাবে না। দেখবে, 
ইসলামে প্রবেশকারীদের সংখ্যা দিনদিন বাড়ছে বৈ কমছে না। 


4 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


সাধারণ লোকদের পাশাপাশি ভার্সিটির ডক্টর, বিজ্ঞানী, 
আবিষ্কারক, বিখ্যাত মন্ত্রী এমনকি বিভিন্ন দেশে নিযুক্ত 
রাষ্ট্রদূতগণ পর্যন্ত ইসলামের সুশীতল ছায়ায় আশয় নিচ্ছে। 
প্রবেশ করতে কীসে তাদের বাধ্য করল?! কেউ তো তাদের 
বাধ্য করেনি! প্রলোভন দেখিয়ে প্ররোচিত করেনি! 
এটিই তাওহীদ। এটিই স্বভাবজাত প্রক্রিয়া। এটিই আত্মার 
প্রশান্তি এবং অন্তরের আস্থা 
একটিমাত্র আত্মা থেকে আমাদের সৃষ্টি । আদম আ.। এরপর 
মাতা হাওয়া আ.। অতঃপর পৃথিবীকে আবাদ করতে তাদের 
থেকে আল্লাহ তা‘লা সকল মানুষ সৃষ্টি করলেন। যেন এ 
পৃথিবীকে আমরা আবাদ করি । আল্লাহর এবাদত করি মানুষের 
সঙ্গে সদ্ব্যবহার করি। সোৌভাগ্যশীল হয়ে সন্তুষ্টচিত্তে জীবনযাপন 
করি। এরপর আমাদের মৃত্যু হবে। অতঃপর পুনরুত্থান । এরপর 
হিসাবনিকাশ..! এগুলোর সম্যক বাস্তবতার পেছনে অসংখ্য 
যৌক্তিক এবং অগণিত বর্ণনাভিত্তিক প্রমাণ রয়েছে.” কথাগুলো 
বললাম! 
মনোযোগ সহকারে সে শুনছিল। দীর্ঘ নীরবতার ফলে সে কল 
কেটে দিয়েছে ভেবে বারবার জিজ্ঞেস করছিলাম “আমার কথা 
শুনছো?” “আছো?” ইত্যাদি । 
চিন্তাশীল ব্যক্তির ন্যায় গভীর নীরবতার সাথে সে কথাগুলো 
শুনছিল। ভাবলাম. তার মতো অসংখ্য যুবক আজ এ মরণ- 
5 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


ব্যাধিতে আক্রান্ত । ফেতনা ফাসাদ এবং দ্বীন নিয়ে অবহেলার এ 
যুগে শত্রুদের আক্রমণের শিকার হয়ে অগণিত মানুষ আজ এ 
কঠিন ব্যথায় জর্জরিত। ফলে বক্ষ্যমাণ গ্রন্থটি লেখার উদ্যোগ 
নিলাম “আল-আলামুল আখীর” (“পরকাল”) 

আল্লাহ যেন আমার এ ক্ষুদ্র প্রয়াস কবুল করেন এবং উম্মতের 
জন্য একে উপকারী বানান.. আমীন..!! 


ড. মুহাম্মদ বিন আব্দুর রহমান আরীফী 
নভেম্বর ২০১১ হিঃ 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


অনুবাদকের কথা 


সকল প্রশংসা আল্লাহর । দরূদ ও সালাম বর্ষিত হোক নবী 
মোহাম্মাদ সা. এবং তাঁর সকল নিষ্ঠাবান অনুসারীর উপর । 
দুনিয়া এবং আখেরাতে চির সৌভাগ্যের একমাত্র উপায় হলো, 
বিনম্র হয়ে আল্লাহর আনুগত্যের দিকে চলে আসা । আল্লাহর 
সান্নিধ্য লাভে মনোনিবেশ করা। এভাবেই মানুষ আল্লাহর 
ইবাদতের স্বাদ উপভোগ করে এবং ধীরে ধীরে তাঁর প্রিয়পাত্র 
হয়ে যায়। 


Z 
a - 


[1 CNMI AMA TEL Lr AIL S$ G03 25 
ADD PRR UT ES EN ENS ASG 


GE Ee 1-4৭ ৰত 22৭% 
SIEB SABI LAG SAIL NM SEAR Be 
পূ 22004 2 

IESE Toes UT 

“যে ব্যক্তি রাত্রিকালে সেজদার মাধ্যমে অথবা দাঁড়িয়ে এবাদত 
করে, পরকালের আশংকা রাখে এবং তার পালনকর্তার রহমত 


প্রত্যাশা করে, সে কি তার সমান, যে এরূপ করে না; বলুন, 
যারা জানে এবং যারা জানে না; তারা কি সমান হতে পারে? 


www.islamerpath.wordpress.com 


Contents 


চিন্তা-ভাবনা কেবল তারাই করে, যারা বুদ্ধিমান ৷” (সূরা যুমার- 
৯) 

এটাই মানুষকে পরকাল বিশ্বাসে সহায়তা করে। এভাবেই 
পরকালের বাস্তবতা ধীরে ধীরে হৃদয়ঙ্গম হতে থাকে। 

বনক্ষ্যমাণ গ্রন্থটি আরবী “আল-আলামুল আখীর” এর বাংলা-রূপ। 
আরব বিশ্বের প্রখ্যাত দাঈ ও সুলেখক ড. মুহাম্মদ বিন আব্দুর 
রহমান আরীফীর অন্যসব বইয়ের ন্যায় এটিও আরব-বিশ্বে 
ব্যাপক প্রচার ও প্রসিদ্ধি পেয়েছে। পাঠকালেই অনুবাদের সংকল্প 
নিয়েছিলাম ৷ দীর্ঘ পরিশ্রমের পর তা আজ আপনাদের হাতে । 
হাদিসের উদ্ধৃতিগুলো প্রসিদ্ধ “মাকতাবায়ে শামেলা” থেকে 
সংগৃহীত ৷ 

অনুবাদ ও সম্পাদনার কাজে যারাই আমাকে সহযোগিতা 
করেছেন, সকলের জন্য কৃতজ্ঞভরা দুয়া, আল্লাহ তা‘লা সকলের 
সহযোগিতা কবুল করুন ও বইটিকে উম্মতে মুসলিমা’র জন্য 
উপকারী করুন এবং পরকালে আমার নাজাতের অসিলা বানান! 
যেকোনো সুপরামর্শ বা মন্তব্য লিখে পাঠানোর অনুরোধ রইল। 


উমাইর লুৎফর রহমান 
880 1766 257930 


facebook- Umair Lutfor Rahman 
email- kothamedia@outlook.com 


8 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


সংক্কারকবৃন্দ 
foi 


moslehoon 


le ংস্কারকবৃন্দ” 
প্রয়োজনীয় ইসলামী জ্ঞানসম্বলিত 


অত্যাধুনিক গ্রাফিক পোস্টার 


ফেসবুকে আমাদের সঙ্গেই থাকুন 
facebook.com/moslehoon.bn 


www.islamerpath.wordpress.com 


ছোট কেয়ামত 

মৃত্যু 

মৃত্যুর উপস্থিতি 

নবী মুহাম্মদ সা. এর মৃত্যু 

নবী করীম সা. এর মৃত্যুকালিন রোগ 
জামাতে নামায 

উমর রা. এর ইন্তেকাল 

সবাই কি নামায পড়ে ফেলেছে? 
উমর রা. এর উপর ইবনে আব্বাস রা. এর প্রশংসা 
অন্তিম উপদেশ 

আবু বাকরা রা. 

আমির বিন যুবাইর 


10 


wwuw.islamerpath.wordpress.com 


৭৩ 


Contents 


একটি বিধান 
আব্দুর রহমান বিন আছওয়াদ 
ইয়াযিদ রাকাশী 
অন্তিম উপদেশ 
আব্দুল মালিক বিন মারওয়ান 
ব্যতিক্রমী কিছু মৃত্য 
মদ্যপ 
নামায ত্যাগকারী 
মৃত্যুতে বিশ্বাস 
মৃত্যু কী? 
কে সেই মৃত্যুদূত? 
কেউ জানে না কোথায় তার মৃত্যু 
মৃত্যুর স্মরণ 
মৃত্যুতে অনীহা কি আল্লাহর সাক্ষাতে অনীহা? 
মৃত্যুর প্রস্তুতি 
ভূমিকা 
মৃত্যু-পর উপকারী আমল 
অসিয়ত লেখা 
আত্মার সাথে মৃত্যুর সম্পর্ক 
মৃতের বিধান 
মৃত্যুর নিদর্শন 
11 


wwuw.islamerpath.wordpress.com 


৭৮ 
৭৯ 
৮১ 
৮১ 
৮৩ 
৮৫ 
৮৬ 
৮৮ 
৯১ 
৯২ 
৯৩ 
৯৫ 
৯৭ 
৯৭ 
৯৯ 
৯৯ 
১০০ 
১০২ 
১০৩ 
১০৫ 
১০৫ 


Contents 


লাশ নিয়ে কবরে গমন ১০৬ 
তিনটি বস্তু মৃতের সাথে কবরে যায় ১০৭ 
বারযাখ এর জীবন ১০৯ 
ভূমিকা ১১০ 
কবর ১১২ 
একটি ঘটনা ১১২ 
কবরে মানুষের অবস্থা ১১৬ 
মুমিনের অবস্থা ১১৬ 
আসমানের দিকে যাত্রা ১২১ 
কাফের ও পাপাচারীর অবস্থা ১২৩ 
আত্মা এবং দেহ ১২৮ 
ভূমিকা ১২৮ 
আত্মার অবস্থান কোথায়? ১২৯ 
নবীদের রূহ ১২৯ 
শহীদদের রূহ ১৩১ 
শহীদদের অবস্থার বিস্তারিত বিবরণ ১৩২ 
মুতা প্রান্তরের দিকে যাত্রা ১৩৪ 
মদীনায় শহীদদের সং ১৩৬ 
বারযাখী জীবনে আরো কতিপয় শহীদের রূহ ১৩৮ 
শহীদগণ ব্যতীত অন্য মুমিনদের রূহ ১৩৯ 
জান্নাতে মুমিনদের রূহ কি পরস্পর সাক্ষাৎ করতে পারে? 
12 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


শহীদগণ 

কবরের সুখ বা শাস্তির ব্যাপারে প্রমাণ 
ভূমিকা 

কবরের সুখ বা শাস্তির ব্যাপারে প্রমাণ 
কবরের সুখশান্তি কাদের জন্য? 
কবরের শাস্তি কাদের উপর? 


কবরের উপর খেজুরের ঢাল স্থাপনে কোন উপকার হয় কি? 


কবরে প্রশ্ন কখন শুরু হবে? 
কোন মানুষ কি কবরের আযাব শুনতে পায়? 
তবে মৃতও কি কিছু শুনতে পায়? 


স্বজনদের আহাজারি ও বিলাপের দরুন মৃতকে শাস্তি দেয়া হয় 


কি? 


বারযাখী জীবনে মানুষের অবস্থা 
ভূমিকা 
কবরে শাস্তির কারণ 
শিরক ও কুফর 
প্রস্রাবের ছিটা থেকে অসতর্কতা 
পরনিন্দা 
যুদ্ধলব্ধ সম্পদে চুরি (দুর্নীতি) 
কবরের শাস্তি হতে মুক্তির উপায় 
13 


wwuw.islamerpath.wordpress.com 


2৪১ 
2১৪৪ 
2৪৪ 
2১৪৫ 
28৭ 
১৪৯ 


১৫১ 
১৫১ 
১৫২ 


১৫৫ 
১৫৫ 
১৬৪ 
১৬৪ 
১৬৫ 
১৬৬ 
১৬৮ 
১৬৯ 
১৭২ 


Contents 


14 


wwuw.islamerpath.wordpress.com 


১৭২ 
১৭৩ 
১৭৩ 
১৭৩ 
১৭৪ 
১৭৪ 
১৭৪ 
১৭৬ 
১৭৮ 
১৭৮ 
১৭৯ 
১৮০ 
১৮১ 
১৮২ 
১৮৪ 
১৮৫ 
১৮৫ 
১৮৬ 
১৮৭ 
১৮৮ 
১৮৮ 
১৮৮ 


Contents 


৮। ক্ধালাম 

কবর সম্পর্কে সাতটি মাছআলা 

প্রথম মাছআলা 

দ্বিতীয় মাছআলা 

তৃতীয় মাছআলা 

চতুৰ্থ মাছআলা 

পঞ্চম মাছআলা 

ষষ্ঠ মাছআলা 

শেষ মাছআলা 

কবরের উপর মসজিদ নির্মাণ করা নিষিদ্ধ 


পরকাল 
ভূমিকা 
পরকালের উপর বিশ্বাসের স্তরসমূহ 
পরকালের প্রতি ঈমান তথা বিশ্বাসের অর্থ 
পরকালের বৈশিষ্ট্যাবলী 
চরম সত্য দিবস পরকাল 
প্রতিফল দিবস 
সুনির্ধারিত দিবস 
অতি নিকটবর্তী দিবস 
হঠাৎ এসে যাবে সেদিন 

15 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


মহাদিবস ২১৫ 
সূর্যকে মানুষের নিকটবতী করা হবে ২১৬ 
আল্লাহর অনুমতি ব্যতীত কেউ সেদিন কথা বলার সাহস পাবে 
না ২১৭ 
যেদিন রাজত্ব হবে এক আল্লাহর ২১৮ 
পাপিষ্ঠদের জন্য মহা পরিতাপ দিবস ২১৯ 
কেয়ামত কখন হবে? ২২১ 
প্রশ্ন ২২৩ 
মাছআলা ২২৪ 
এ দিনের দৈর্ঘ্য ২২৫ 
পরকাল দিবসের নামসমূহ ২২৭ 
কেয়ামত দিবসের নামসমূহ ২২৮ 
কেয়ামত দিবসের পরিস্থিতিসমূহ ২৩২ 
শিঙ্গায় ফুক ২৩৫ 
শিঙ্গায় ফুঁকদানকারী ২৩৬ 
শিঙ্গায় ফুঁকদান সম্পর্কিত প্রমাণ ২৩৭ 
ফুঁৎকার সংখ্যা ২৩৯ 
উভয় ফুৎকারের মাঝে ব্যবধান ২৪১ 
কোন দিন ফুঁৎকার দেয়া হবে? ২৪৩ 
সর্বপ্রথম যে ব্যক্তি প্রথম ফুঁৎকার শুনবে.. ২৪৪ 
মুমিনের জন্য রহমত ২৪৫ 
16 


wwuw.islamerpath.wordpress.com 


পুনরুথ্থান ২৪৯ 
পুনরুথানের পক্ষে দলিল ২৫০ 
পুনরুত্থান সম্ভাব্যতার প্রমাণ ২৫২ 
যৌক্তিক প্রমাণ ২৫৪ 
অনেক মৃতকে পৃথিবীতেই জীবিত করা হয়েছে ২৫৫ 
নভোমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টিতে আল্লাহর ক্ষমতা ২৬১ 
কবরস্থহীনদের অবস্থা ২৬২ 
পুনরুথাান পরিস্থিতি ২৬৩ 
উত্ভিতের ন্যায় সকল সৃষ্টির দেহ উদগত হবে ২৬৬ 
প্রশ্ন, দ্বিতীয় সৃষ্টিতে দৈহিক কোন পরিবর্তন ঘটবে কি? 

সর্বপ্রথম কবর উন্মোচিত হবে যার ২৬৯ 
পুনরুথ্খান অস্বীকারকারীর বিধান ২৭১ 
কেয়ামতে ঘটিত ভয়াবহতা ২৭৩ 
কেয়ামতের দিন আসমান যমিনের অবস্থা ২৭৪ 
আসমান ২৭৫ 
জমিন ২৭৬ 
পর্বতসমূহের বিচুর্ণতা ২৭৭ 
সমুদ্রের উত্তাল ২৭৯ 
আসমানসমূহের ঘূর্ণায়ন ও বিদীর্ণতা ২৮১ 
সেদিনের আকাশবর্ণ ২৮২ 

17 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


সকল সৃষ্টির হাশর 
জীবজন্তু এবং প্রাণীকুলের হাশর 
অপরাধীদের হাশর 
চতুষ্পদ জন্তুদেরও কি হাশর হবে? 


হাশরের ময়দানে নবী করীম সা. এর ঝাণ্তা 


18 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


wwuw.islamerpath.wordpress.com 


৩১০ 
৩১১ 

৩১৩ 
৩১৫ 
৩১৬ 
৩১৭ 
৩১৯ 
৩১৯ 
৩২০ 
৩২২ 
৩২৩ 
৩২৪ 
৩২৫ 
৩২৭ 
৩২৮ 
৩৩০ 
৩৩১ 
৩৩২ 
ততত৩ 
৩৩৪ 
৩৩৯ 
৩৪০ 


Contents 


পাদ্রী, আলেম ও ধৰ্মীয় পণ্ডিতবর্গ 
গোছার নীচে বস্ত্র পরিধানকারী 
মিথ্যা শপথ করে সম্পদ বিক্রেতা 
পানি নিয়ে কার্পন্যকারী 
প্রতিশ্রুতি ভঙ্গকারী 
বৃদ্ধ ব্যভিচারী 
মিথ্যুক শাসক 
অহংকারী ফকির 
যেসব অপরাধীর দিকে আল্লাহ্‌ দৃষ্টি দিবেন না 
গর্বভরে গোছার নীচে বস্ত্র পরিধানকারী 
পিতামাতার অবাধ্য 
দাইয়ুস 
পশ্চাদপথে স্ত্রীদের সহিত সঙ্গমকারী 
যাদের মুখে লাগাম পরানো হবে 
যাদের সাক্ষাতকালে আল্লাহ রাগান্বিত থাকবেন 
বিলাসপ্রিয় বিত্তশালীবৃন্দ 
বিশ্বাসঘাতকের অবস্থা 
জাহিলিয়্যাত যুগে গাদ্দারের পরিণতি 
যুদ্ধলব্ধ সম্পদে চুরি 
জমি আত্মসাৎকারী 

20 


wwuw.islamerpath.wordpress.com 


৩৪০ 
৩৪২ 
৩৪২ 
৩৪২ 
৩৪৩ 
৩৪৪ 
৩৪৫ 
৩৪৫ 
৩৪৬ 
৩৪৭ 
৩৪৭ 
৩৪৮ 
৩৪৯ 
৩৫০ 
৩৫১ 
৩৫২ 
৩৫৩ 
৩৫৩ 
৩৫৪ 
৩৫৬ 
৩৫৬ 
৩৬১ 


Contents 


থাকা সত্তেও ভিক্ষা (ছুওয়াল) 
নামাযে অবহেলাকারী 
কুৎসাকারী এবং পরনিন্দুক 
দু’মুখো 

চিত্ৰকার 


আমলনামা বিতরণ 
ভূমিক 
যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে 


যাদের আমলনামা পিঠের পিছন দিক থেকে বাম হাতে দেয়া 


হবে 

উপস্থিতি এবং হিসাব 

“হিসাব” এর অর্থ 
হিসাব এর প্রকারসমূহ 

সকল মুমিনই কি হিসাবের সম্মুখীন হবে? 
যেসব মূলনীতিতে হিসাবকার্য শুরু হবে 


৩৬২ 
৩৬৩ 
৩৬৪ 
৩৬৫ 
৩৬৬ 


৩৬৮ 
৩৭০ 
৩৭১ 


৩৭২ 
ols {Ce 
৩৭৮ 
৩৭৮ 
৩৮৫ 
৩৮৫ 


প্রথম মূলনীতি- পুরোপুরি ন্যায়বিচার, যেখানে বিন্দুমাত্র 


অবিচারের অবকাশ নেই 


দ্বিতীয় মূলনীতি, অন্যের অপরাধ কেউ বহন করবে না 


তৃতীয় মূলনীতি, সকলকে নিজনিজ কৃতকর্ম জানিয়ে দেওয়া হবে 


চতুৰ্থ মূলনীতি, সৎকৰ্মফলসমূহ বাড়িয়ে দেয়া হবে 
পঞ্চম মূলনীতি, সাক্ষ্য প্রতিষ্ঠা 
21 


www.islamerpath.wordpress.com 


Contents 


কেউ যদি এগুলোর কোন একটি অস্বীকার করে, 
যে সব বিষয়ে জিজ্ঞেস করা হবে 

(১) সর্ববৃহৎ অপরাধঃ শিরক 

(২) দুনিয়াতে যা করেছে 

(৩) ভোগ বিলাসের বস্তু 

(8) নাক, কান ও অন্তর.. 


সর্বপ্রথম জিজ্ঞাসিত সম্প্রদায় 

সর্বপ্রথম যে বিষয়ের ফায়সালা হবে 

বিচার দিবসে মানুষের অবস্থা 

ব্যক্তির পরিত্যক্ত আমল 
কেয়ামতের দিন অন্যের হক আদায়ের ধাপসমূহ 
আল্লাহর হক 

বান্দার হক 

যে মানুষকে প্রহার করে অভ্যস্ত 

পাওনাদার 

অপবাদ আরোপকারী 


প্রশ্নঃ কেয়ামতের দিন কীরূপে প্রতিশোধ নেয়া হবে? 


জীবজন্তুদের হক 
নবী মুহাম্মাদ সা. স্বীয় উম্মতের উপর সাক্ষী 
22 


wwuw.islamerpath.wordpress.com 


৪০৫ 


Contents 


প্রত্যেক রাসূলই স্বীয় উম্মতের উপর সাক্ষী 8৩৪ 
প্রহরী ফেরেশতাগণ 8৩৫ 
জমিনের সাক্ষ্য ৪৩৬ 
অঙ্গ-প্রত্যঙ্গের সাক্ষ্য ৪৩৮ 
পাথর ও বৃক্ষকুলের সাক্ষ্য 88১ 
মীযান (মানদণ্ড) 88২ 
মীযান স্থাপন সংক্রান্ত প্রমাণ 888 
মীযানের আকার ৪8৬ 
সুক্ম এক মানদণ্ড 88৭ 
প্রশ্নঃ মীযান কি একটি হবে নাকি একাধিক? 

মীযানে কী রাখা হবে? 88৮ 
কৃতকর্ম পরিমাপ 88৮ 
আমলনামা পরিমাপ 88৯ 
শুধু “লা ইলাহা ইল্লাল্লাহ” জান্নাতে প্রবেশ করিয়ে দেবে 
স্বয়ং ব্যক্তিও পরিমাপ হতে পারে ৪৫২ 


ব্যক্তির পরিণাম পরিমাপ অনুপাতে নির্ধারণ হবে ৪৫৩ 
প্রশ্নঃ যাদের সৎকাজ ও অসৎকাজের পাল্লা সমান সমান.. 


কাফেরদের কৃতকর্ম ৪৫৬ 

তাদের কৃতকর্মের কিছু দৃষ্টান্ত.. 8৫৮ 

মরীচিকা সদৃশ 8৫৮ 

ছাই সদৃশ 8৫৯ 
23 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


প্রশ্নঃ কাফেরদের কৃতকর্ম কেন গ্রহণীয় নয়? ৪৬০ 
প্রশ্নঃ কাফেরদের থেকে হিসাব নেয়া হবে কি? ৪৬২ 


বিভিন্ন কারণে তাদেরকে প্রশ্ন করা হবে, হিসাব নেয়া হবে 
তন্মধ্যে, 

ন্যায়বিচার এবং প্রমাণ প্রতিষ্ঠার উদ্দেশ্যে, ৪৬৩ 
শাসন ও লাঞ্চিত করার উদ্দেশ্যে.. 8৪৬৪ 
কৃতকর্মে পরস্পর তারতম্যপূর্ণ হবে 8৪৬৫ 
মীযানে অতিভারী আমল ৪৬৯ 
সৎচরিত্র 8৭০ 
আল্লাহর যিকির ৪৭১ 
আল্লাহর জন্য কোনোকিছু ওয়াকফ 8৭8 
পরিশেষে.. 8৭৯ 
হাউযে কাউসার 8৪৮১ 
প্রশ্নঃ হাউয কি শুধু মোহাম্মাদ সা. এর জন্যই নির্দিষ্ট? 
হাউযের উপর নবীজীর মিম্বার 8৮৪ 
হাউযস্থল এবং পরকালে তার বিন্যাস ৪৮৫ 
কাউসার নহর এবং হাউযের সাথে তার যোগসূত্র ৪৮৬ 
হাউযের বৈশিষ্ট্য ৪৮৬ 
সুপ্রশস্ত বিশাল হাউয ৪৮৭ 
হাউয হবে চতুঙ্কোণ 8৪৮৯ 
পানপাত্র সংখ্যা ৪৯০ 

24 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


হাউযের পানির উৎস 8৯০ 
হাউযের পানির বৈশিষ্ট্য 8৯১ 
একবার পান করলে আর পিপাসিত হবেনা 8৯১ 
সর্বপ্রথম যারা পান করতে আসবে ৪৯২ 
ইয়েমেনবাসীর অগ্রাধিকার 8৪৯৩ 
হাউযে আগমনকারীগণ 8৯৪ 
নবী মুহাম্মাদ সা. এর হাউয কেবল তারই উম্মতের জন্য.. 
শাফা‘আত (সুপারিশ) 8৯৯ 
ভুমিকা ৫০১ 
‘শাফা‘'আত’ এর সংজ্ঞা ৫০২ 
সুপারিশ এর শর্তসমূহ ৫০২ 
সুপারিশের গুরুত্ব ৫০৫ 
প্রত্যেক নবীর জন্যই গৃহীত প্রস্তাব ৫০৭ 
শাফাআতের প্রকারসমূহ ৫০৮ 
“শাফা‘আত” দুই প্রকার, ৫১৫ 
সুপারিশকারী ৫১২ 
(১) নবীগণ ৫১২ 
প্রথম সুপারিশ ৫১৪ 
সুপারিশে মুহাম্মাদ সা. ব্যতীত সকল নবীর অপারগতা প্রকাশ 
দ্বিতীয় সুপারিশ ৫২২ 
তৃতীয় সুপারিশ ৫২৫ 
25 


wwuw.islamerpath.wordpress.com 


চতুৰ্থ সুপারিশ ৫২৭ 
সুপারিশের প্রেক্ষিতে জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্তদের বৈশিষ্ট্য 
পঞ্চম সুপারিশ ৫৩৪ 
ষষ্ঠ সুপারিশ ৫৩৬ 
সপ্তম সুপারিশ ৫৩৬ 
অষ্টম সুপারিশ ৫৩৭ 
নবম সুপারিশ ৫৩৮ 
(২) ফেরেশতা ও মুমিনগণ ৫৩৯ 
(৩) শহীদগণ ৫৪০ 
(৪) সৎকৰ্মশীলগণ ৫৪১ 
(৫) আল-কুরআন ৫৪২ 
(৬) শৈশবে মৃত্যুবরণকারীগণ ৫৪৫ 
(৭) সন্তানদের দোয়া ৫৪৬ 
(৮) রোযা ৫৪৭ 
মৃতের জন্য জানাযায় উপস্থিত লোকদের সুপারিশ ৫৪৯ 
নবী করীম সা. এর সুপারিশ লাভের উপায় ৫৫০ 
আযানের পর দোয়া ৫৫০ 
নবীজীর উপর বেশী করে দরূদ পাঠ ৫৫১ 
অধিক পরিমাণে নফল নামায ৫৫২ 
মুসলিমদের প্রয়োজন পূরণ ৫৫৩ 
আল্লাহর জন্য ভ্রাতৃত্ব ৫৫৩ 
অধিক অভিশাপ শাফাআত বঞ্চিতকারক ৫৫৪ 
26 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


নবীজীর সুপারিশ লাভের সর্বাধিক হকদার ৫৫৫ 
প্রত্যেক সম্প্রদায় স্বীয় উপাস্যকে অনুসরণ করবে ৫৫৭ 
কাফেরদেরকে যেভাবে জাহান্নামে একত্র করা হবে ৫৬৫ 


প্রথম প্রেক্ষাপট ৫৬৭ 
দ্বিতীয় প্রেক্ষাপট ৫৬৮ 
তৃতীয় প্রেক্ষাপট ৫৬৯ 
চতুৰ্থ প্রেক্ষাপট ৫৭০ 
পঞ্চম প্রেক্ষাপট ৫৭১ 
ষষ্ঠ প্রেক্ষাপট ৫৭২ 
সিরাত ৫৭৩ 
সিরাতের বৈশিষ্ট্য ৫৭৫ 
সিরাত স্থাপনের সময় ৫৭৬ 
মুশরিকগণ সিরাতে অতিক্রম করবে না ৫৭৭ 
মুনাফিক সম্প্রদায় এবং সিরাত ৫৭৭ 
মুমিনের নূর ৫৮০ 
সিরাতে মুমিনদের দোয়া ৫৮১ 
সিরাতে অতিক্রমকারীগণ ৫৮২ 
অতিক্ৰমকারীদের গতিসীমা ৫৮৪ 
প্রথম যে সিরাত পার হবে ৫৮৫ 
সিরাতে নবীজী উম্মতকে ডাকবেন ৫৮৬ 
সিরাতের পার্শ্বদ্বয়ে আমানত এবং আত্মীয়তার বন্ধন-মিলন 
27 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


ভূমিকা 

আশ্রয় প্রার্থনা 
ভীতিপ্রদৰ্শন 
জাহান্নামের নামসমূহ 


জাহান্নাম থেকে মুক্তির আমল 


-এখলাসের সাথে শাহাদাতদ্বয় পাঠ ও তাতে বিশ্বাস 


-আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি ভালোবাসা পোষণ 
-দান-সাদকা 
-নফল রোযা 
-ফজর এবং আসর জামাতে আদায় 
28 


wwuw.islamerpath.wordpress.com 


৫৯০ 


৬১২ 
৬১৩ 


৬১৬ 
৬১৮ 


Contents 


-সকাল সন্ধ্যার আমল 
“মুক্তির প্রার্থনা 
আল্লাহর পথে ধূলিমলিন পা 
-দাস মুক্তকরণ 
-অপর মুসলিমের সম্ভ্রম রক্ষা 
-ভ্বর-ব্যাধি 
-সৎচরিত্র 
ন্যায়ের কথা বলা এবং উচ্ছিষ্ট দান করা 
-সম্তানের মৃত্যুতে ধৈর্যধারণ 
-মেয়েদের লালনপালনে ধৈর্যধারণ 
জাহান্নাম থেকে বাঁচার আরো কতিপয় আমল 
যিকিরের মজলিস 
স্থায়ী সৎকর্মসমূহ 
জাহান্নামের প্রহরীবৃন্দ 
ংখ্যা 
প্রহরীদের দায়িত্ব 
প্রহরী প্রধান 
জাহান্নামের দরজাসমূহ 
29 


wwuw.islamerpath.wordpress.com 


৬১৮ 
৬২০ 
৬২১ 
৬২২ 
৬২২ 
৬২৪ 
৬২৫ 
৬২৬ 
৬২৭ 
৬২৮ 
৬২৮ 
৬২৯ 
৬৩১ 
৬৩২ 
৬৩২ 
৬৩৪ 
৬৩৭ 
৬৩৯ 
৬৪০ 
৬৪১ 

৬৪৩ 
৬৪৫ 


Contents 


দরজাসংখ্যা 

দরজাসমূহ উপর-নিচ 
জাহান্নামের ইন্ধন 

প্রচণ্ড উত্তাপ ও প্রকট শীত 
বামপাৰ্শ্স্থ লোক 

ধূমকুঞ্জ 

সর্বক্ষণ প্ৰজ্বলিত 

জমিনের উষ্ণতা জাহান্নামের উত্তাপের দরুন 
জাহান্নামের বিশালতা ও গভীরতা 
গভীরতা 

জাহান্নামের স্তরসমূহ 


প্রশ্নঃ জাহান্নামী কারা? প্রবেশান্তে বের হওয়ার সুযোগ থাকবে 


কি? 

শান্তিতে তারতম্য 

মুসলিম অপরাধীদের শান্তিতে তারতম্য 
জাহান্নামের সর্বনিম্ন শাস্তি 
জাহান্নামীদের পরিতাপ 

জাহান্নামীদের পানিয় 

হার 

গাছছাক 

গলিত তাম্বসদৃশ পানিয় 


30 


wwuw.islamerpath.wordpress.com 


৬৪৬ 
৬৪৭ 
৬৫০ 
৬৫৫ 
৬৫৬ 
৬৫৭ 
৬৫৮ 
৬৬১ 
৬৬৩ 
৬৬৪ 
৬৬৫ 


৬৬৯ 
৬৭০ 
৬৭১ 
৬৭১ 
৬৭৪ 
৬৭৬ 


Contents 


পানে বাধ্যকরণ 
মদ্যপের পুঁজ পান 
জাহান্নামীদের খাদ্য 
কাঁটাযুক্ত বস্ত 
জাহান্নামীদের পুঁজ 
যাক্ধুম 
যাক্ধুমের কদর্যতা 
জাহান্নামবাসীর পোশাক ও শয্যা 
পরিমাণে তারতম্য 
শয্যা ও আবরণ 
জাহান্নামীদের অবস্থা বিবরণে প্রজ্ঞা 
জাহান্নামবাসীর বিভৎস রূপ 
জাহান্নামে তাদের আকৃতি 
বৰ্ণ 
ভিন্নরকম শাস্তি 
বিশাল হাতুড়ি দিয়ে আঘাত 
দগ্ধ হওয়ার পর নতুন চামড়া স্থাপন 
শিকল পরিয়ে টেনে-হেঁচড়ে নিক্ষেপ 
মুখের উপর হেচড়ে নিক্ষেপ 
ফুটন্ত পানি দিয়ে বিগলিতকরণ 
মুখবয়ব দগ্ধকরণ 

31 


wwuw.islamerpath.wordpress.com 


৬৮০ 
৬৭১ 

৬৮৩ 
৬৮৩ 
৬৮৪ 
৬৮৫ 
৬৮৭ 
৬৮৯ 
৬৯০ 
৬০৯১ 

৬০৯২ 
৬৯৩ 
৬৯৩ 
৬৯৪ 
৬০৯৬ 
৬০৯৭ 
৬৯৮ 
৭০০ 
৭০১ 

৭০২ 
৭০২ 


Contents 


Contents 


জাহান্নামের শৃঙ্গে উঠতে বাধ্যকরণ ৭০৪ 
চেহারা কালো ও কুৎসিতকরণ ৭০৫ 
আগুন কাফেরদের বেষ্টন করবে ৭০৬ 
আগুনের প্রাচীর ৭০৭ 
হৃদয় জ্বালিয়ে দেবে ৭০৭ 
লজ্জা ও পরিতাপ ৭০৯ 
আগুনে নাড়িভূঁড়ির ছিন্নবিচ্ছিন্নতা ৭১১ 
জাহান্নামে উপাস্যও উপাসনাকারীর সঙ্গী হবে ৭১২ 
চিৎকার ও আর্তনাদ ৭১৩ 
পাপের স্বীকারোক্তি ৭১৪ 
প্রহরীদের কাছে দয়াভিক্ষা ৭১৫ 
মৃত্যু কামনা ৭১৬ 
অতিসংকীর্ণ স্থলে নিক্ষিপ্ত হবে, নড়াচড়ার সুযোগ থাকবে না 
মিনতি ও ক্রন্দন ৭১৮ 


জান্নাত ও জাহান্নামের অধিকাংশ অধিবাসী নারী ৭১৯ 
প্রশ্নঃ জাহান্নামে কারা সংখ্যাগরিষ্ঠ, পুরুষ নাকি নারী? 


জাহান্নামীদের ঝগড়া ৭২৩ 
পরস্পর অভিশাপ প্রদান ৭২৩ 
নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ৭২৪ 
সর্বপ্রথম যাদের নিক্ষেপ করে জাহান্নামের আগুন প্রভ্বলিত করা 
হবে ৭২৮ 
শুফাই আল-আসবাহী থেকে বর্ণিত দীর্ঘ হাদিস ৭২৯ 

32 


wwuw.islamerpath.wordpress.com 


যে সকল অপরাধে জাহান্নাম প্রতিশ্রুত ৭৩৫ 
বিচারকার্যে দুর্নীতিকারী ৭৩৬ 
নবীজীর উপর মিথ্যারোপ ৭৩৭ 
অন্যায়ভাবে হত্যা ৭৩৮ 
সুদ ভক্ষক সম্প্রদায় ৭৩৯ 
অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণকারী ৭৪০ 
জালেমদের পক্ষে অবস্থানকারী ৭৪১ 
জীবজন্তুকে শাস্তি প্রদান ৭৪২ 
বস্তরবাহী নগ্ন-দেহবিশিষ্ট নারী ও মানুষকে প্রহারকারী সম্প্রদায় 
আত্মহত্যা ৭88 
জ্ঞান অন্বেষণে অনিষ্ঠা ৭88 
স্বর্ণরূপার পাত্রে পান করা ৭8৫ 
অহংকার ৭৪৬ 
জাহান্নাম থেকে মুক্ত সর্বশেষ ব্যক্তি ৭৪৮ 
যারা জাহান্নামে প্রবেশ করার পর মুক্তি পাবে ৭৫৪ 
জাহান্নামের চিরস্থায়ী বাসিন্দা ৭৫৪ 
জান্নাত-জাহান্নামবাসীর পরস্পর সম্বোধন ৭৫৬ 
প্রথম সম্বোধন ৭৫৬ 
দ্বিতীয় সম্বোধন ৭৫৮ 
তৃতীয় সম্বোধন ৭৫৯ 
চতুৰ্থ সম্বোধন ৭৬০ 
ইবলিসের পরিণাম ৭৬৩ 


33 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


কাহিনীর সূত্রপাত 
শয়তানের প্রতি শত্রুতা পোষণ 
শয়তান সৃষ্টিতে প্রজ্ঞা 
বান্দাদের প্রতি আল্লাহর অনুগ্রহ 
ইবলিসের সিংহাসন 
শয়তানের দল 

শয়তানের ভাষণ 


জান্নাত 
জান্নাতের নামসমূহ 

ভূমিকা 

জান্নাতের উৎসাহপ্রদান 

যাদের পার্শ্ব শয্যা থেকে পৃথক 
মুমিনগণ সফল 

জান্নাতের পথসমূহ 

১। আল্লাহর রাস্তায় জিহাদ (যুদ্ধ) 


২। বিপদে ধৈর্যধারণ ও আল্লাহর ফায়সালায় সন্তুষ্টি 
৩। সৎকাজের আদেশ ও অসৎ কাজ থেকে নিষেধ 
8৪। ইসলামের বিভিন্ন কষ্টসাধ্য কাজ 


সর্বপ্রথম জান্নাতে প্রবেশকারী 


আমাদের উম্মতই সর্বপ্রথম জান্নাতে 


৭৬৪ 
৭৬৭ 
৭৬৮ 
৭৭০ 
৭৭২ 
৭৭৩ 
৭৭৭ 


৭৮০ 
৭৮৩ 
৭৮৫ 
৭৮৮ 
৮৭০৯০ 
৭৯১ 
৭৯৪ 
৭৯৫ 
৭৯৭ 
৭৯৯ 
৭৯৯ 
৮০২ 
৮০৩ 


উম্মতের মধ্যে সর্বপ্রথম প্রবেশ করবেন আবু বকর রা. 


34 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


দরিদ্র মুহাজিরগণ সম্মিলিতভাবে সর্বপ্রথম জান্নাতে ৮০৫ 
সর্বাগ্রে জান্নাতে প্রবেশকারীদের বৈশিষ্ট্য ৮০৮ 
প্রশ্নঃ পানাহারের পরও তাদের মল-মূত্র ত্যাগের প্রয়োজন হবে 
না কেন? 


জান্নাতে প্রবেশকারী প্রথম তিনব্যক্তি ৮১০ 
সর্বশেষ জান্নাতে প্রবেশকারী ৮১২ 
সর্বশেষ জান্নাতে প্রবেশকারীর কাহিনী ৮১৩ 
সর্বোচচন্তরের জান্নাতী ৮১৯ 
জান্নাতবাসী পুরুষদের নেতা ৮২০ 
মধ্যবয়সী জান্নাতীদের নেতা ৮২০ 
জান্নাতী যুবকদের নেতা ৮২২ 
জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশব্যক্তি ৮২৩ 
জান্নাতী নারীদের নেত্রীবর্গ ৮২৫ 
উম্মুল মুমিনীন খাদিজাতুল কুবরা রা. ৮২৬ 
উম্মুল মুমিনীন আয়েশা রা. ৮২৭ 
ফাতেমা রা. ৮২৮ 
ইমরানের স্ত্রী মারিয়াম ও মুযাহিম-তনয়া আছিয়া ৮২৮ 
জান্নাতীদের জান্নাতে প্রবেশের বিবরণ ৮৩৩ 
দরজাসমূহের প্রশস্ততা ৮৩৪ 
দরজা দিয়ে প্রবেশের বিবরণ ৮৩৫ 
জান্নাতের দরজাসমূহ ৮৩৬ 
প্রবেশকালে তাদের বয়স ৮৩৮ 
35 


wwuw.islamerpath.wordpress.com 


চিরযুবক, কখনো বৃদ্ধ হবে না ৮৩৮ 
তাদের দৈর্ঘ্য ৮৩৯ 
জান্নাতের স্তরসমূহ ৮৪১ 
জান্নাতের একশত স্তর ৮৪৩ 
জান্নাতের অসংখ্য কানন ৮৪৫ 
জান্নাতের রক্ষীগণ ৮৪৭ 
তাদের সংখ্যা ৮৪৮ 
তাদের দায়িত্ব ৮৪৯ 
জান্নাতের ভিত্তি এবং কাঠামো ৮৫০ 
জান্নাতের কক্ষ ও তাবুসমগ্র ৮৫৩ 
প্রশ্নঃ জান্নাতীগণ কীভাবে তাদের বসত চিনবে? 

জান্নাতের তঁবুসমূহ ৮৫৭ 
জান্নাতের পালঙ্ক ও সোফা ৮৫৯ 
জান্নাতের সুস্বাণ ৮৬০ 
যে সকল অপরাধী জান্নাতের সুগাণ থেকে বঞ্চিত হবে 

১- মদ্যপ ৮৬১ 
২- মানুষকে প্রহারে অভ্যস্ত এবং বস্তরবাহী নগ্ন নারী সম্প্রদায় 
৩- জিম্মিকে নির্যাতনকারী ৮৬৩ 
৪- পিতা-মাতার অবাধ্য ৮৬৪ 
৫- খোটাদানকারী কৃপণ ৮৬৫ 
জান্নাতের বৃক্ষ ও ফল-মূল ৮৬৭ 
জান্নাতীদের খাদ্য ৮৭০ 


36 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


জান্নাতের ফল-মূল 
তাদের শ্বাস-প্রশ্বাস হবে তাছবিহ 
জান্নাতীদের প্রথম খাদ্য 
প্রস্তুতকৃত খাদ্য 
নাম অভিন্ন, স্বাদ ভিন্ন 
চিরস্থায়ী খাদ্য 
জান্নাতীদের পানিয় 
পবিত্ৰ পানিয় 
জান্নাতের ঝর্ণাসমূহ 
সালসাবিল ঝর্ণা 
জান্নাতের নদীসমগ্র 
প্রবাহিত পানি 
নদীর প্রকারসমূহ 
কোখেকে প্রবাহিত এ সকল নদী? 
জান্নাতের সর্ববৃহৎ নদী হল ‘কাউসার’ 
কাউসার নদীর বৈশিষ্ট্য 
দুইপাৰ্শ্ম হবে সুউচ্চ গোলাকার মণিমুক্তার 
প্রবাহিত হবে মোতি ও মুক্তার উপর 
জান্নাতের পানপাত্র 
পানপাত্র জান্নাতীদের আশপাশে প্রদক্ষিণ করবে 
পাত্রের প্রকারসমূহ 
37 


wwuw.islamerpath.wordpress.com 


৮৭০ 
৮৭২ 
৮৭৩ 
৮৭৬ 
৮৭৬ 
৮৭৭ 
৮৮০ 
৮৮১ 

৮৮২ 
৮৮৩ 
৮৮৫ 
৮৮৬ 
৮৮৭ 
৮৮৮ 
৮৮০১৯ 
৮০৯১ 

৮০৯২ 
৮০৯৩ 
৮০১৯৪ 
৮০৯৭ 
৮০৯৭ 
৮৯৮ 


Contents 


পাত্রের ধরণ ৮৯৮ 
জান্নাতীদের পোশাক ৯০০ 
পোশাকের ধরণ ৯০২ 
কাপড় নোংরা হবে না ৯০২ 
জান্নাতের বিছানা ৯০৩ 
জান্নাতে মুমিনদের শিশুগণ ৯০৫ 
প্রশ্নঃ মুমিনদের মৃত শিশুসন্তানরা এখন কোথায় আছে? 
জান্নাতের সংখ্যাগরিষ্ঠ অধিবাসী ৯০৯ 
প্রশ্নঃ জান্নাতে কারা সংখ্যাগরিষ্ঠ, পুরু্ষ নাকি নারী? 
মুসলিম সম্প্রদায়ের কতজন জান্নাতে? ৯১৩ 
‘উকাশা’ তোমায় অগ্রগামী হয়েছে ৯১৪ 
আশি কাতার ৯১৫ 
ফায়দা, ৯১৭ 
জান্নাতীদের সেবক ৯১৯ 
প্রশ্নঃ জান্নাতের সেবকগণ সংখ্যায় কত? ৯২০ 
জান্নাতে নারীগণ ৯২২ 
জান্নাতে নারীদের আরও যেসব বৈশিষ্ট্যের বিবরণ এসেছে, 
১। সুন্দরী, ৯২৫ 
২। কামিনী ও সমবয়স্কা, ৯২৫ 
৩। ঝতুম্রাব থেকে মুক্ত ৯২৭ 
8। স্বামীদেরকে শ্রেষ্ঠ ও সুদর্শনরূপে দেখবে ৯২৭ 
৫। দৈহিক সোন্দৰ্য ৯২৮ 


38 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


৬। স্বামীদের প্রতি নমনীয় ৯২৮ 
৭। সমবয়স্কা ও পূর্ণযৌবনা ৯২৯ 
৮। ত্বক হবে অতিমসৃণ ৯২৯ 
৯। সচ্চরিত্রবাণ নারীগণ ৯৩০ 
১০। তাদের চেহ্রায় থাকবে জ্যোতি ও ওজ্ববল্য ৯৩০ 
ইহ-পরকালের সহধর্মিণী ৯৩২ 
কতই না উত্তম পরিণাম-গৃহ ৯৩৩ 
জান্নাতীগণ ব্যস্ত থাকবে ৯৩৪ 
প্রশ্নঃ যে সকল নারী দুই স্বামীর সংসার করেছে, তাদের কী 
পরিণতি হবে? ৯৩৫ 
জান্নাতের মার্কেট ৯৩৭ 
মার্কেটের শোভা ৯৩৮ 
মার্কেট করতে তারা উদগ্রীব থাকবে ৯৩৮ 
আমার তো এক বন্ধু ছিল ৯৪৩ 
বন্ধুর গল্প ৯৪৩ 
বন্ধুর পরিণাম ৯৪৫ 
প্রতিপালকের দর্শনলাভ ৯৪৭ 


সাহাবীগণ আল্লাহর দর্শনলাভ সম্পর্কে জিজ্ঞেস করতেন 

প্রশ্নঃ কখন তারা প্রতিপালকের দর্শন লাভ করবে? 

আল্লাহর চিরসন্তুষ্টি ও তাঁর দর্শনলাভ ৯৫১ 

নামাষীগণ আল্লাহর দর্শনলাভের অধিক হকদার ৯৫১ 

আল্লাহর দর্শনলাভই জান্নাতের সর্বোৎকৃষ্ট অনুগ্রহ ৯৫৩ 
39 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


সর্বোচচসন্তরের জান্নাতপ্রাপ্ত ব্যক্তি সকাল-সন্ধ্যা প্রতিপালকের 
দর্শনলাভ করবে 

জান্নাতীদের বাসনা ৯৫৫ 
কৃষিকাজে আসক্ত ৯৫৫ 
সন্তান কামনা ৯৫৬ 
মৃত্যুকে জলাঞ্জলি ৯৫৮ 
চিরকাল বসবাস ৯৫৯ 
মৃত্যুকে জবাই ৯৬১ 

40 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


অতঃপর কর্মের প্রতিফল প্রদানের উদ্দেশ্যে তাদেরকে 
করবে এবং সৎ নিষ্ঠাবানগণ পুরস্কৃত হবে একথার উপর সকল 
নবী একমত ছিলেন কারণ, পৃথিবী কারে স্থায়ী ঠিকানা নয়! 
আল্লাহ তালা বলেন, 

FES EN I KH UB Ir VE ff 


20 


i FOIA 
“আমি কি বিশ্বাসী ও সৎকর্মশীলদেরকে পৃথিবীতে বিপর্যয় 
সৃষ্টিকারী কাফেরদের সমতুল্য করে দেব? না খোদা-ভীরুদেরকে 
পাপাচারীদের সমান করে দেব?” (সূরা ছাদ-২৮) 
অন্য আয়াতে বলেন, 


41 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


t \ 


ITASCA IA ISIS 

y: ৮ 
পুনরুথিত হবে। অতঃপর তোমাদেরকে অবহিত করা হবে যা 
তোমরা করতে ৷ এটা আল্লাহর পক্ষে সহজ ।” (সূরা তাগাবুন-৭) 
পরকালের উপর বিশ্বাস হলো ঈমানের মূল ভিত্তি। যে 
পুনরুথানকে মিথ্যারোপ করল, সে আল্লাহর বাণী অস্বীকার করে 
কাফের হয়ে গেল। 


6 


আল্লাহ তালা বলেন, 
পন Zr FAAS 
IETS: SIL AC CG Alls Y 
to :3l oN 


“যারা আল্লাহর পথে বাধা দিত এবং তাতে বক্তা অন্বেষণ 
করত, তারা পরকালের বিষয়েও অবিশ্বাসী ছিল।” (সূরা আরাফ- 
8৫) 


তাহলে 
* পরকাল কী? 

* মৃত্যু কী? 

* কবরে কীসের সম্মুখীন হতে হবে? 
* হাউযে কাউসার কী? মীযান কী? 


42 


www.islamerpath.wordpress.com 


Contents 


* পুলসিরাত কী? আমলনামা কী? 

* জান্নাত-জাহান্নামের বৈশিষ্ট্য কী? 

* পরকালের অত্যাশ্চর্য বিষয়গুলো কী? সেখানে মানুষের অবস্থা 
কীরূপ হবে? 

* পরকালে কখন আমরা আল্লাহর সাক্ষাত লাভ করব? কখন 
তাঁকে প্রাণভরে দেখব? 


আসুন.. অল্প সময়ের জন্য.. পরকালের এই ছোট্ট ভ্রমণে..! 


43 


wwuw.islamerpath.wordpress.com 


কেন.. পরকালে বিশ্বাস? 


আল্লাহ তা‘লা ইহকালের পর পরকাল নির্ধারিত করে সেখানকার 
পরিস্থিতি মানুষকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। তাদেরকে 
উপদেশ করেছেন। তাতে বিশ্বাস রাখা আবশ্যক করেছেন। এর 
জন্য সঠিক ও যথাযথ প্রস্তুতি গ্রহণে মনোনিবেশ করতে জোর 
তাগিদ করেছেন। 

পরকাল-স্মরণ সৎ ও কল্যাণকর কাজে উৎসাহ দেয়। অন্তর 
থেকে সন্দেহ-সংশয় দূর করে। অত্যাচার থেকে বারণ করে 
এবং দুর্বলের উপর আক্রমণ থেকে নিবৃত্ত রাখে। 

যেমনটি আল্লাহ বলেন, 


23 পৰব 


ELLE ক SEF icc Rg 5} 


OA LIGETI GT IE I 
ANE 
সুতরাং কারও প্রতি জুলুম হবে না। যদি কোনো আমল সরিষার 
দানা পরিমাণও হয়, আমি তা উপস্থিত করব এবং হিসাব 
গ্রহণের জন্যে আমিই যথেষ্ট ৷” (সূরা আশ্বিয়া-৪৭) 
অন্য আয়াতে বলেন, 
44 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


> hain 5 BE EA NALd io 4 Sa 
OLLIE FIC sll 2S lee 


\\\:ab 


“সেই চিরঞ্জীব চিরস্থায়ীর সামনে সব মুখমণ্ডল অবনমিত হবে 
এবং সে ব্যর্থ হবে যে জুলুমের বোঝা বহন করবে।॥” (সূরা 
ত্বাহা-১১১) 
নবী করীম সা. বলেন, 
of J esal axe loci sgh 5 0p cr 2 lls d SS cm 
0s dbs uk ae a Lo FF dK LBS ND, bs HY 
ae hd ale Sw on bl Sle JSS 
করে থাকে বা কারো মানহানি 
করে থাকে, আজই যেন সে তার 
থেকে দাবী ছুটিয়ে নেয় সেদিন 
আসার পূর্বেই, যেদিন কোনো 
দীনার-দিরহাম (মুদ্রা) থাকবে না। 
সৎকর্ম থাকলে অত্যাচার পরিমাণ 
কেটে নেয়া হবে। না থাকলে 
অত্যাচারিতের কৃত পাপের বোঝা 
তার উপর চাপিয়ে দেয়া হবে।” 


(বুখারী-২৩১৭) 


45 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


পরকালে বিশ্বাস মানুষকে 
বিশৃঙ্খলা ও নাস্তিকতা থেকে 
বিরত রাখে। পক্ষান্তরে যে 
কাফের, সে ভালমন্দ যাচাইয়ের 
যোগ্যতা রাখে না। যেমনটি 
আল্লাহ তালা বলেন, 


্ © BHT Lr FB I SBN ol ৯ 
Yt 0p 
“আর যারা পরকালে বিশ্বাস করে না, তারা সরল পথ থেকে 
বিচ্যুত হয়ে গেছে” (সুরা মুমিনূন-৭৪) 
পরকালে বিশ্বাস মানুষের চরিত্র সংশোধন করে, বিপদে ধৈর্যের 
শিক্ষা দেয়, অনর্জিত বস্তুর লোভ থেকে নিবৃত্ত রাখে। কারণ, 
পরকালের পুরস্কার তো বিশাল ও অসীম৷ নবী করীম সা. 
বলেন, 

WES E> ee BTN Ll es on le 
“কোনো মুসলিম বিপদগ্রস্ত হলে বিনিময়ে আল্লাহ তার গুনাহ 
মাফ করেন, এমনকি যদি একটা কাঁটাও বিধে..!” (বুখারী- 
৫৩১৭) 
পরকালে বিশ্বাস মানুষকে অপরাধ স্বীকারে বাধ্য করে, তাকে 
পরিত্রাণ দিতে সহায়তা করে। যার ফলে সাহাবায়ে কেরাম 
আত্মশুদ্ধি অর্জনে আদর্শ স্থাপন করে গেছেন। 

46 


www.islamerpath.wordpress.com 


Contents 


একটি ঘটনা.. 

মায়িয বিন মালিক রা. একজন প্রসিদ্ধ সাহাবী । একদা শয়তান 
তাকে প্ররোচনা দিয়ে এক আনসারী সাহাবীর কৃতদাসীর প্রেমে 
জড়িয়ে দেয়। অতঃপর তারা উভয়ে নির্জনে গমন করলে 
করে, ফলে তারা ব্যভিচারে লিপ্ত হয়। অতঃপর যখন মায়িয 
তার মনোবৃত্তি পূরণ করে নেয় এবং শয়তান তাদের থেকে দূরে 
সরে যায়, তখন সে কাঁদতে থাকে দুশ্চিন্তায় পড়ে যায় 
নিজেকে তিরস্কার করতে থাকে৷ আল্লাহর শাস্তিকে ভয় করতে 
থাকে দুশ্চিন্তায় ইহজীবন তার বিস্বাদ হয়ে উঠে। অপরাধ 
তাকে বেষ্টন করে ফেলে। ঠিক তখনই সে মহা-চিকিৎসকের 
শরণাপন্ন হয়। নবীজীর সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলতে 
থাকে, হে আল্লাহর রাসূল, অধম ব্যভিচার করেছে! আমাকে 
পবিত্র করুন! নবীজী তাকে এড়িয়ে যান। সে অপর-পাশে এসে 
আমাকে পবিত্র করুন! নবীজী বলেন, ধিক তোমার! ফিরে যাও! 
আল্লাহর কাছে ক্ষমা চাও! তাওবা কর! 

অতঃপর কিছুদূর গিয়ে সে আবার ফিরে এসে বলতে থাকে, হে 
আল্লাহর রাসূল, আমাকে পবিত্র করুন! নবীজী উচ্চস্বরে 
বললেন, ধিক তোমার! তুমি কি জান- ব্যভিচার কী? দুরে 


47 


wwuw.islamerpath.wordpress.com 


সরানোর আদেশ করা হলে তাকে দূরে সরিয়ে দেয়া হলো। 
আমাকে পবিত্র করুন! নবীজী উচ্চস্বরে বললেন, ধিক তোমার! 
তুমি কি জান- ব্যভিচার কী? দূরে সরানোর আদেশ করা হলে 
তাকে সরিয়ে দেয়া হলো। এরপর তৃতীয়বার.. চতুর্থ বারও 
এমন করল। অতিরিক্ত জোরাজোরির ফলে নবীজী জিজ্ঞেস 
করলেন, সে কি পাগল? সবাই বলল, না! তার ব্যাপারে তো 
কোনো সমস্যা শুনিনি আমরা ৷ নবীজী বললেন, সে কি মদপান 
করেছে? একজন দাঁড়িয়ে তার মুখের গন্ধ শোঁকে মদের কোনো 
ঘাণ পেল না৷ নবীজী বললেন, তুমি কি জান- ব্যভিচার কী? সে 
বলল, জি, আমি অন্যায়ভাবে এক নারীর সাথে এমন কাজ 
করেছি, যা হালাল রূপে কেউ তার স্ত্রীর সঙ্গে করে থাকে । 
নবীজী বললেন, একথার মাধ্যমে তুমি কী চাও? সে বলল, আমি 
চাই আপনি আমাকে পবিত্র করে দিন। নবীজী বললেন, আচ্ছা! 
অতঃপর তাকে প্রস্তর নিক্ষেপের আদেশ করলেন। প্রস্তর 
নিক্ষেপ করা হলে সে মৃত্যুবরণ করল । 

জানাজা ও দাফন শেষে নবীজী সাথীদের নিয়ে ফিরছিলেন, 
এমন সময় শুনতে পেলেন জনৈক ব্যক্তি অপরকে বলছে, “দেখ 
এই ব্যক্তিকে; আল্লাহ তার অপরাধ গোপন করেছিলেন, কিন্তু 
তার হৃদয় তাকে তা গোপন করতে দেয়নি। ফলে কুকুরের 
মতো প্রস্তরাঘাতে তাকে হত্যা করা হলো।” নবীজী সেখানে 
তাদেরকে কিছু না বলে অন্প-সময় চললেন। পথিমধ্যে পড়ে 

48 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


থাকা একটি গাধার মৃতদেহের পাশ দিয়ে যাচ্ছিলেন, প্রখর 
রোদে গাধার চেহারা ফোলে উঠেছিল, পা স্ফীত হয়ে গিয়েছিল 
বলতে লাগলেন, অমুক অমুক ব্যক্তি কোথায়? উভয়ে বলল, 
আমরা এখানে হে আল্লাহর রাসূল! বললেন, তোমরা অবতরণ 
কর এবং গাধার এই মৃতদেহ ভক্ষণ কর! উভয়ে বলল, হে 
এই মৃতদেহ খেতে পারে? তখন নবীজী বলতে লাগলেন, 
JX ob A. AA Kn SET ES or rll 
LLU GON 0) og gwd Sly meg el On 
“কিছুক্ষণ পূর্বে তোমাদের ভাই সম্পর্কে তোমরা যে কথা 
উচ্চারণ করেছ, তা এই মৃতদেহ ভক্ষণ অপেক্ষা নিকৃষ্ট । অবশ্যই 
মায়িযি এমন তাওবা করেছে, যদি তার তাওবা পুরো জাতির 
মাঝে বণ্টন করা হয়, তবে সকলের মুক্তির জন্য যথেষ্ট হয়ে 
যাবে। সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, নিশ্চয় এ 
মুহূর্তে সে জান্নাতের নদীসমূহে সাঁতার কাটছে!" 

সাধুবাদ হে মায়িয বিন মালিক! হ্যাঁ.. সে ব্যভিচারে লিপ্ত হয়ে 
নিজের গোপনীয়তা প্রকাশ করেছে। কিন্তু যখন সে তার কৃত 
পাপ সমাধা করেছে, তখন সকল স্বাদ উধাও হয়ে কেবল দুঃখই 
তার রয়ে গেছে। তবে সে এমন তাওবা করেছে, তা যদি পুরো 


49 


www.islamerpath.wordpress.com 


যথেষ্ট হয়ে যাবে। 
পরকালে বিশ্বাস মানুষকে বিশ্বস্ততা রক্ষায় অভ্যস্ত করে। আত্ম- 
প্রদর্শন থেকে বিরত রাখে যেমনটি আল্লাহ তালা বলেন, 


Et 


AGL 23 LAG AG A TG AILS 


এনেছে আল্লাহর প্রতি ও 

শেষদিনের প্রতি এবং 

কায়েম করেছে নামায ও 

আদায় করে যাকাত; আল্লাহ্‌ 

ব্যতীত আর কাউকে ভয় 

করে না। অতএব, আশা 

প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে।” No 
(সূরা তাওবা-১৮) 


50 


www.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


মনে রাখবেন, 
পরকালে বিশ্বাসই হচ্ছে দুনিয়ায় শান্তি এবং আখেরাতে সুখের 
একমাত্র উপায়। 


51 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


কেয়ামত 


“কেয়ামত” শব্দটি দু'টি অর্থে ব্যবহৃত। এক, যা আমাদের 
চোখের সামনে ঘটে বা সচরাচর আমরা দেখে থাকি৷ দুই, যা 
কেবল একবারই ঘটবে, তা দেখে সকল সৃষ্টি কিংকর্তব্যবিমূঢ় 
হয়ে যাবে। সুতরাং কেয়ামতকে আমরা দু’টি ভাগে বিভক্ত 
করতে পারিঃ 


* ছোট কেয়ামত 
* বড় কেয়ামত 


ছোট কেয়ামত 
এটি হচ্ছে বিশেষ এক 
কেয়ামত। কেননা, যখন 
কোনো মানুষ মৃত্যুবরণ 
ঘটে যায়। যেমনটি মুগীরা 
বিন শু'বা রা. বলেন, 

ye Pu LAlG Els LLB. LD: 9) 


52 


www.islamerpath.wordpress.com 


Contents 


ব্যক্তির মৃত্যুই তো তার জন্য কেয়ামত..!” 

আয়েশা রা. থেকে বর্ণিত হাদিসে এই ছোট কেয়ামতের প্রতিই 
ইঙ্গিত এসেছেঃ 

ell a: SS EB Il 5b sx Sle or db OF 
(5 52 Al 5 Y ls ns 0] 1953 Bol dB] bs OG 
“জীর্ণশীর্ণ কতিপয় বেদুইন নবীজীর কাছে এসে জিজ্ঞেস 
করেছিল, কেয়ামত কখন? নবীজী তাদের সর্বকনিষ্ঠের দিকে 
ইঙ্গিত করে বলেছিলেন, এ বৃদ্ধ হওয়ার আগেই তোমাদের 
কেয়ামত এসে যাবে৷” (বুখারী-৬৫১১) 

অর্থাৎ এই ছেলেটি বৃদ্ধ হওয়ার আগেই তোমরা মৃত্যুবরণ 
করবে। 


বড় কেয়ামত 

এ হচ্ছে মহা প্রলয়। যার 
প্রতিফলন সকল সৃষ্টিকে 
নির্জীব করে দেবে। যার 
জন্য মহান আল্লাহ সৃষ্টির 
পুনরুত্থান ঘটাবেন। তাদের 


53 


www.islamerpath.wordpress.com 


Contents 


জন্য জান্নাত অথবা জাহান্নাম নির্ধারণ করবেন। 
উভয় প্রকার কেয়ামতকেই আল্লাহ তালা কুরআনুল কারীমে 
এভাবে বর্ণনা করেছেনঃ 

vie FO LEE O EBLE GY 
“অতঃপর তার মৃত্যু ঘটান এবং তাকে কবরস্থ করেন। এরপর 
যখন ইচ্ছা করবেন তাকে পুনরুজ্জীবিত করবেন।” (সুরা 
আবাছা-২১-২২) 


মনে রাখবেন, যে ব্যক্তি ছোট কেয়ামতের প্রস্তুতি সম্পন্ন করল, 
বড় কেয়ামতের কঠিন মুহূর্তগুলো তার জন্য সহজ হয়ে যাবে। 


54 


www.islamerpath.wordpress.com 


Contents 


55 


www.islamerpath.wordpress.com 


Contents 


ভূমিকা 


ছোট কেয়ামত হলো মৃত্যু তথা আত্মার দেহ-বিচ্ছেদ। জীব 
মাত্রই মৃত্যু আস্বাদন করবে। সকলের জন্যই তাতে কিছু শিক্ষা, 
কিছু উপদেশ এবং কিছু সুক্ষ বার্তা রয়েছে..! 


* ছোট কেয়ামতের মুহূর্তে মানুষের অবস্থা কীরূপ হয়? 
* অন্তিম মুহূর্তে কতিপয় ব্যক্তিদের কিছু দুর্লভ ঘটনা 
* সুসমাপ্তি এবং কুসমাপ্তির নিদর্শনগুলো কী? 

* আত্মা কী? 


এ হলো মৃত্যু.. 

দাউদ আ. এর একজন 
মর্যাদাসম্পন্ন উপদেষ্টা ছিল। 
দাউদ আ. এর মৃত্যুর পর 
সে সুলাইমান আ. এর 
বিশেষ উপদেষ্টার পদ লাভ করে। একদিন সূর্যোদয়ের খানিক 
পর সুলাইমান আ. এ উপদেষ্টাকে নিয়ে বসা ছিলেন। এমন 
সময় একজন অপরিচিত লোক সালাম দিয়ে এসে সুলাইমান 


56 


www.islamerpath.wordpress.com 


আ. এর সাথে কথা বলতে শুরু করে এবং উপদেষ্টার দিকে 
অদভ্ভুতভাবে তাকাতে থাকে। লোকটির এমন অদভুত তাকানো 
দেখে উপদেষ্টা ভয় পেয়ে যায়। লোকটি বেরিয়ে যাওয়ার পর 
উপদেষ্টা বৈঠক থেকে দাঁড়িয়ে সুলাইমান আ. কে জিজ্ঞেস করে, 
হে আল্লাহর নবী, লোকটি কে? তার দৃষ্টি আমাকে হতভম্ব করে 
দিয়েছে। সুলাইমান আ. বললেন, এ হলো মৃত্যুর ফেরেশতা । 
মানবরূপে আমার কাছে এসেছে! এ কথা শুনে উপদেষ্টা ভয়ের 
আতিশয্যে কাঁদতে আরম্ভ করে। বলতে থাকে, হে নবী, আল্লাহর 
দোহাই যদি বাতাসকে বলেন আমাকে দূরে কোথাও রেখে 
আসতে! হিন্দুস্তানে পৌঁছে দিতে! সুলাইমান আ. তার কথামতো 
বাতাসকে আদেশ করলেন তাকে হিন্দুস্তানে ছেড়ে আসতে.. 
পরদিন মৃত্যুর ফেরেশতা আবার আসলে সুলাইমান আ. তাকে 
জিজ্ঞেস করলেন, গতকাল আমার সাথীকে তুমি ভয় দেখিয়েছ! 
তার দিকে অদ্ভুত-রূপে তাকাচ্ছিলে কেন? 
মৃত্যুদূত বলে, হে আল্লাহর নবী, সূর্যোদয়ের কিছুক্ষণ পর আমি 
আপনার কাছে এসেছিলাম, আর সেদিন দুপুরে আল্লাহ তালা 
আমাকে হিন্দুস্তানে তার রহ কবজা করার আদেশ করেছিলেন। 
আর তাকে আপনার কাছে দেখে আমি অবাক হয়েছিলাম । 
সুলাইমান আ. বললেন, তারপর কী করলে? সে বলে, তারপর 
করতে গিয়ে দেখি সে ওখানেই উপস্থিত । অতঃপর তার রূহ 
কবজা করি। 

57 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


হ্যাঁ. ওহে রর গজক মরার চা 
24 
INST Ee SHIP 


Ai KO SCE SESS EEG IAG 
“বলুন, তোমরা যে মৃত্যু থেকে পলায়নপর, সেই মৃত্যু অবশ্যই 
তোমাদের মুখোমুখি হবে, অতঃপর তোমরা অদৃশ্য ও দৃশ্যের 
জ্ঞানী আল্লাহর কাছে উপস্থিত হবে। তিনি তোমাদেরকে জানিয়ে 
দেবেন সেসব কর্ম, যা তোমরা করতে ৷” (সূরা জুমুআ-৮) 
দরিদ্র বরং নিকটবর্তী 
ফেরেশতাগণ, ভ্রিন-শয়তান 
এমনকি সকল জীবজন্তু 
আল্লাহর এই চ্যালেঞ্জের 
সামনে অসহায়। 


J EO BoE Le SILI BY 


MMA dls 
“তাদেরকে বলে দিন, এবার তোমরা নিজেদের উপর থেকে 
মৃত্যুকে সরিয়ে দাও যদি তোমরা সত্যবাদী হয়ে থাক” (সূরা 
আলে ইমরান-১৬৮) 


58 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


Ll OEE ELK SAKE RI ICS 


£ 
সু 


“তোমরা যেখানেই থাক না কেন, মৃত্যু তোমাদেরকে পাকড়াও 
করবেই” (সুরা নিসা-৭৮) 


কোথায় বিশাল সেনা বহর? 
কোথায় রাজত্ব? কোথায় 
অহংকার? 

কোথায় সেই প্রতাপশালী 
পারস্য রাজা? কোথায় 
অহংকারী রোম সম্রাট? 
কোথায় অধিপতিরা? কোথায় ধনী ব্যক্তিবর্গ? বরং কোথায় 
খ্যাতিমান বিজ্ঞানী-সকল? 


Red 


মনে রাখবেন, মৃত্যুই হলো পরকালের সূচনা । 


59 


www.islamerpath.wordpress.com 


Contents 


মৃত্যুর উপস্থিতি 


মৃত্যুর উপস্থিতি এবং আত্মা বহির্গমনের সেই মুহূর্ত কতই না 
কঠিন! প্রতিটি জীবকেই এর মুখোমুখি হতে হবে। 


মৃত্যু কোন পরিচ্ছন্ন জীবনকে 
এলোমেলো করে দেয়নি..?! 
মৃত্যু কোন সদা আন্দোলিত 
পা’কে থামিয়ে দেয়নি..?! 

পূর্বপুরুষদের সে কি ক্ষমা 
করেছে? বন্ধুত্বের বিচ্ছেদ 


ঘটায়নি? 
স্ত্রীদের বিধবা করেনি? 
সন্তানদের এতিম করেনি? 


মৃত্যুর উপস্থিতি এবং আত্মার বিচ্ছেদ-মুহূর্তে কতসব আশ্চর্য 
বিষয় লক্ষ্য করা যায়..! 


নবী মোহাম্মাদ সা. এর মৃত্যু 


60 


www.islamerpath.wordpress.com 


Contents 


বিদায় হজ্জ্ব থেকে ফেরার পর নবী করীম সা. এর মৃত্যুকালীন 
ব্যাধির সূচনা হলো। ধীরে 
ধীরে তা বাড়তে লাগল। 
বিভিন্ন অসিয়ত উচ্চারণ করে 
তিনি ডউম্মতকে বিদায় 
জানাচ্ছিলেন। 

জ্বর যখন তীব্র থেকে তীব্রতর 
হতে লাগল, পরকালের দিকে 
যাত্রা নিশ্চিত জানতে ও বুঝতে পারলেন, তখন লোকদের থেকে 
বিদায় নেয়ার ইচ্ছা করলেন। সাদা কাপড়ে মাথা পেঁচিয়ে 
নিলেন। ফাযল বিন আব্বাসকে নির্দেশ দিলেন সবাইকে 
মসজিদে সমবেত করতে। তিনি গিয়ে সকলকে মসজিদে 
জমায়েত করলেন। দু'জনের কাঁধে ভর করে নবী করীম সা. 
মসজিদের মিম্বরে এসে বসলেন আল্লাহর যথাযোগ্য প্রশৎ 
করে বলতে লাগলেন, 


ols rl om or BS G2 SBS]. nll aw lef 
E78 ld. bb 4 Sal SoS NGG pl ls S Sas 
ss te JEL Ale 15 Vhe df SALE SAS oa ss dia Saal 


Uk Ys SS or al oye Up. lo d Std EAS C9 
Ds. SEE or cm sll Of Nl. slit gis GS) JG 


61 


www.islamerpath.wordpress.com 


Contents 


slo 9... de 4 0 0. Ee i or dl ol ols. GS 
te se od dln Bre Moll 
“হে লোকসকল, আমার উপর তোমাদের কিছু পাওনা আছে 
বলে মনে হচ্ছে। এই স্থানে তোমরা আর কোনোদিন আমাকে 
দেখতে পাবে না। ভালো করে শুন! আমি যদি কারো পিঠে 
বেত্রাঘাত করে থাকি, তবে এই আমার পিঠ, সে যেন প্রতিশোধ 
নিয়ে নেয়। কারো থেকে যদি কোনো সম্পদ নিয়ে থাকি, তবে 
এই হলো আমার সম্পদ, সে যেন সমপরিমাণ নিয়ে নেয়। যদি 
কারো মানহানি করে থাকি, সে যেন এর বদলা নিয়ে নেয়। 
কেউ যেন শত্রুতার ভয়ে অন্তরে কিছু লুকিয়ে না রাখে শত্রুতা 
আমার অভ্যাস নয়, আমার স্বভাবও নয়। বরং যে আমার কাছে 
কিছু পাবে এবং সে নিজের প্রাপ্য নিয়ে নেবে বা সমাধা করে 
ফেলবে, তাকেই আমি বরং অধিক আপন ভাববো। যেন 
আল্লাহর সাথে সাক্ষাতকালে আমার উপর বিন্দুমাত্র কোনো 
পরাধিকার না থাকে..!” (তাবারানী-৭১৮) 
অতঃপর নবীজী মিম্বর থেকে নেমে নিজের ঘরে চলে গেলেন। 


নবী করীম সা. এর মৃত্যুকালীন রোগ 

দিনদিন জ্বর তীব্র থেকে তীব্রতর হচ্ছিল। খুব কষ্ট করে 
মসজিদে মানুষদের নিয়ে নামায পড়তেন। জুমুআর দিন 
সাথীদের নিয়ে মাগরিব আদায় করে ঘরে প্রবেশ করলেন জ্বর 


62 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


আরো তীব্র হলো । সাথীগণ বিছানা করে তাঁকে শুইয়ে দিলেন। 
বিছানায় থাকা অবস্থায়ই মৃত্যুজনিত রোগ ধীরে ধীরে তাঁর উপর 
ভর করতে লাগল । 

মানুষ ইশা’'র নামাযের জন্য নবীজীর ইমামতির অপেক্ষায় 
দাঁড়িয়ে ছিল । এদিকে অসুস্থতাও বাড়ছিল। বিছানা থেকে উঠার 
চেষ্টা করছিলেন, পারছিলেন না। বিলম্ব হওয়ায় কিছু 
মানুষ “নামায, নামায” বলে ঘোষণাও দিলেন। নবীজী তাদের 
কণ্ঠ শুনে কাছের লোকদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, 
সবাই কি নামায পড়ে ফেলেছে? তারা বলল, না হে আল্লাহর 
রাসূল! সকলেই আপনার অপেক্ষায়! নবীজী মসজিদের দিকে 
তাকিয়ে উঠতে চাইলেও শরীরের অত্যধিক তাপমাত্রা তাঁকে সে 
সুযোগ দেয়নি । নবীজী বললেন, বড় পাত্র দিয়ে পানি ঢালো! 
লাগলেন । 

কিছুক্ষণ পানি ঢালার পর কিছুটা উদ্যমতা অনুভব 
করলে “যথেষ্ট হয়েছে” ইঙ্গিত দিলেন। পানি সরিয়ে নেয়া 
হলো। দুই হাতে ভর করে উঠতে চেষ্টা করলেন, এমনসময় 
অজ্ঞান হয়ে পড়লেন। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে প্রথমেই 
জিজ্ঞেস করলেন, সবাই কি নামায পড়ে ফেলেছে? তারা বলল, 
না হে আল্লাহর রাসূল! সবাই আপনার অপেক্ষায়! বললেন, বড় 
পাত্র দিয়ে পানি ঢালো! 


63 


wwuw.islamerpath.wordpress.com 


অতঃপর সবাই তাঁর জন্য পানির ব্যবস্থা করে সারা গায়ে পানি 
ঢালতে লাগলেন। কিছুক্ষণ পানি ঢালার পর আবারো কিছুটা 
উদ্যমতা অনুভব করলে দুই হাতের উপর ভর করে উঠতে যেয়ে 
আবার অজ্ঞান হয়ে পড়লেন। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে 
প্রথমেই আবার জিজ্ঞেস করলেন, সবাই কি নামায পড়ে 
ফেলেছে? বলল, না হে আল্লাহর রাসূল! সবাই আপনার 
অপেক্ষায়! বললেন, বড় পাত্র দিয়ে পানি ঢালো! 
আবারো পানির ব্যবস্থা করে সারা গায়ে অধিক পরিমাণে ঠাণ্তা 
পানি ঢালা হলো। কিছুক্ষণ পানি ঢালার পর “যথেষ্ট হয়েছে” 
ইঙ্গিত করলেন। আবারো দুই হাতে ভর করে উঠতে যেয়ে 
অজ্ঞান হয়ে পড়লেন পরিবারের সদস্যগণ তাঁর দিকে মায়াভরে 
তাকিয়ে ছিলেন। অন্তরগুলো তাদের ধুকধুক করছিল। চোখে 
অশ্রু টলমল করছিল। সবাই মসজিদে নামাযের জন্য তাঁর 
অপেক্ষায় । তাকে ইমাম হিসেবে দেখতে, তাঁর সঙ্গে তাকবীর 
বলে, তাঁর সঙ্গে রুকু সেজদা করে নামায আদায় করবে.. এ 
আশায় সকলেই অধীর আগ্রহে বসে ছিলেন। এদিকে নবীজী 
অচেতন 
কিছুক্ষণ পর হুশ ফিরে 
এলে প্রথমেই জিজ্ঞেস 
করলেন, সবাই কি নামাষ 
পড়ে ফেলেছে? সবাই 
বলল, না হে আল্লাহর 
64 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


রাসূল! তারা আপনার অপেক্ষায়! 

হ্যাঁ. সেই পবিত্র দেহ, যা আল্লাহর দ্বীনকে সাহায্য করেছে, 
পালনকর্তার জন্য সদা প্রাণ বাজি রেখে যুদ্ধ করেছে। সেই 
পবিত্র দেহ, যা স্রষ্টার এবাদতে বহু রাত বিনিদ্র কাটিয়েছে, 
জীবনে সকল কঠিন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে। সেই পবিত্র 
দেহ, আল্লাহর ভয়ে যার দু'চোখ অঝোর ধারায় অশ্রু বর্ষণ 
করেছে। আল্লাহর রাস্তায় শাস্তি ভোগ করেছে, ক্ষুধার্ত থেকেছে, 
যুদ্ধ করেছে.. ৷ 

নবীজী নিজের শারীরিক অবস্থা বুঝতে পেরে সাথীদের 
নিতে” বেলাল রা. নামাযের ইকামাত বললেন আবু বকর রা. 
কান্নার দরুন সাহাবীগণ তার কেরাত ভালো করে বুঝতে 
পারলেন না। এভাবেই এশার নামায শেষ হলো। 

পরদিন ফজরের নামায আদায়ের জন্য সবাই জমায়েত হলেন। 
আবু বকর রা. ইমামতি করলেন। নবীজীর মৃত্যুশয্যায় আবু 
বকর রা. এভাবে দিন-কয়েক নামাযের ইমামতি করেছিলেন। 


জামাতে নামায 
সোমবার-দিন জুহর এবং আসরের সময় নবীজী কিছুটা সুস্থতা 
অনুভব করলে আব্বাস ও আলী রা. কে ডেকে উভয়ের কাঁধে 


65 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


ভর করে ধীরে ধীরে ঘর থেকে বের হলেন, একটু অগ্রসর হয়ে 
পর্দা উঠিয়ে দেখলেন যে, জামাত দাঁড়ানো, সকলেই নামাযে 
ম্‌নগ্ন। 

দেখলেন, সাথীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। উজ্জ্বল চেহারা 
আর পবিত্র দেহ। 

এই লোকদের নিয়েই তো 
তিনি কত নামায আদায় 
করেছেন! তাদেরকে সাথে 
নিয়ে জিহাদ করেছেন! 
দিনরাত তাদের সাথে উঠা- 
বসা করেছেন! কত রাত 
তাদের নিয়ে দার্ঘ নফল 
পড়েছেন! কতদিন তাদের নিয়ে রোযা পালন করেছেন! কতই 
না ধৈর্যের পরিচয় দিয়েছে তারা তাঁর সাথে। নিষ্ঠার সাথে দোয়া 
করেছে আল্লাহর কাছে দ্বীনকে বিজয়ী করতে কত সময় তারা 
পরিজনকে দূরে রেখেছে বন্ধু-বান্ধব এবং দেশকে পরিত্যাগ 
করেছে । তাদের মধ্যে আবার অনেকেই শহীদ হয়ে গেছে আবার 
অনেকেই শাহাদাতের অপেক্ষায়..। বাস্তবেই, একটুও বদলায়নি 
তারা । আজ তিনিই তাদের ছেড়ে চলে যাচ্ছেন পরকালের 
উদ্দেশ্যে, যেখানকার সুখ-শান্তির কথা শুনিয়েছেন তাদের সারা 
জীবনভর । 


66 


www.islamerpath.wordpress.com 


Contents 


তাদেরকে নামাযে দেখে খুবই আপ্লুত হলেন, আনন্দে মুচকি 
হাসলেন মনে হচ্ছিল তাঁর চেহারা যেন এক টুকরো চাঁদ। 
অতঃপর পর্দা নামিয়ে বিছানায় ফিরে এলেন। আসমান হতে 
মৃত্যুর ফেরেশতাগণ অবতরণ করলেন সর্ব পবিত্র ও শ্রেষ্ঠ 
আত্মাকে নিয়ে যেতে 


নবীজীর উপর মৃত্যু-যন্ত্রণা 

ধীরে ধীরে মৃত্যু-যন্ত্রণা শুরু হতে লাগল উম্মুল মুমিনীন আয়েশা 
রা. বলেন, 

“মৃত্যুর সময় আমি নবীজীকে দেখেছি, তিনি পাশে রাখা পানি- 
ছাড়া কোনো মা‘বুদ নেই! অবশ্যই মৃত্যুর যন্ত্রণা আছে! ফাতেমা 
রা. পাশে বসে কেদে কেদে বলছিলেন, আব্বুর উপর কী 
বিপদ..! নবীজী ফাতেমার দিকে তাকিয়ে বললেন, আজকের পর 
থেকে তোমার আব্বুর কোনো বিপদ থাকবে না। আমি তাঁর 
চেহারা মুছে দিচ্ছিলাম আর সুস্থতার দোয়া করছিলাম । তিনি 
বললেন, না! বরং আমি সর্বোন্নত সাখী আল্লাহকে চাই; জিবরীল, 
মিকাঈল এবং ইসরাফীলের সাথে..! 

অতঃপর যখন নিঃশ্বাস ভারী হয়ে আসছিল, যন্ত্রণা তীব্রতর 
হচ্ছিল, তখন সর্বশেষ কথাগুলো তিনি উচ্চারণ করছিলেন। 


67 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


সর্বাধিক গুরুত্বপূর্ণ কথাগুলো বলছিলেন, শিরক থেকে উম্মতকে 
সতর্ক করছিলেনঃ 
alas Poll 138 bil shal yal dh ol 
“ইহুদী খৃস্টানদের উপর আল্লাহর অভিশাপ, নবীদের 
ils Pell 193 ll 035 de Sl ok sil 
“এ জাতির উপর আল্লাহর ক্রোধ অধিক হয়েছে, যারা তাদের 
Sil eS Ly Dl Dall 
“নামায.. নামায.. এবং তোমাদের আয়ত্তাধীন কৃতদাস..!” 
এরপর নবীজী ইন্তেকাল করলেন (আমার পিতা-মাতা এবং 
আমার আত্মা তার জন্য উৎসর্গ হোক) সাল্লাল্লাহু আলাইহি ওয়া 
সাল্লাম । 
হ্যাঁ.. সর্বশেষ নবী, শ্রেষ্ঠ রাসূল, হেদায়েত-প্রাপ্তদের ইমাম এবং 
রাব্বুল আলামীনের প্রিয়পাত্র দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। 
কেউ তার প্রতি কোনোরূপ জুলুমের অপবাদ দেয়নি, কথার 
মাধ্যমে কাউকে আঘাত দেয়ার অভিযোগ করেনি, হারাম পথে 
উপার্জনের সাক্ষ্য দেয়নি, কখনো কেউ তাকে পরনিন্দা বা 
অপরাধ করতে দেখেনি । বরং তিনি তো ছিলেন আল্লাহর দিকে 
মানুষকে আহবানকারী, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনাকারী, নামায 


68 


www.islamerpath.wordpress.com 


Contents 


ও এক আল্লাহর দিকে এবাদতের আদেশকারী এবং শিরক ও 
মূর্তিপূজা থেকে বারণকারী মহান ব্যক্তিত্ব । 
পালনকর্তা তাঁর গুণ বর্ণনায় সত্যই বলেছেন, 


£৮ HAE 1 eu > MA ei 
LEPC fe LIE Hl GIS LIS 15} 
AKO ho Ws PLE = 
“তোমাদের কাছে এসেছে তোমাদের মধ্য থেকেই একজন 
রাসূল । তোমাদের দুঃখ-কষ্ট তার পক্ষে দুঃসহ তিনি তোমাদের 
মঙ্গলকামী, মুমিনদের প্রতি স্নেহশীল, দয়াময়।” (সূরা তাওবা- 
১২৮) 


খলীফা উমর রা. এর ইন্তেকাল 

চলুন, ইসলামের কেন্দ্র-ভূমি মদিনার দিকে একটু চোখ বুলাই । 
দ্বিতীয় খলীফা হযরত উমর ইবনুল খাত্তাব রা. ৷ যিনি দ্বীনকে 
নুসরাত করেছেন, পালনকর্তার সন্তুষ্টি কামনায় জিহাদে অংশ 
নিয়েছেন। অগ্নিপূজকদের রাজত্বের অগ্নিশিখা চিরতরে নিভিয়ে 
দিয়েছেন। শত্রুরা সেই উমর রা. এর উপর প্রতিহিংসা করল। 
অগ্নিপূজক আবু লুলু ছিল একজন কামার কাঠমিস্তরির কাজে 
অভ্যস্ত এ কৃতদাস মদিনাতেই বসবাস করত চাউল ভাঙ্গানোর 
কাজে ব্যবহৃত চাক্কি তৈরি করত । 

উমর রা. থেকে প্রতিশোধ গ্রহণে সে প্রায়ই সুযোগ খুঁজত। 
একদিন পথের মধ্যে আবু লুলুর সাথে উমর রা. এর সাক্ষাত 

69 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


হলে তিনি বললেন, শুনেছি তুমি নাকি বল, “চাইলে এমন 
চাক্কিও আমি তৈরি করতে পারব, যা বাতাসে ঘুরালেও আটা 
তৈরি করবে।” কৃতদাস উমরের দিকে ভ্রুকুঞ্চিত করে তাকিয়ে 
বলল, অবশ্যই! আমি আপনার জন্য এমন চাক্কি তৈরি করব, 
যার সুনাম প্রাচ্য ও পাশ্চাত্যে আলোচিত হবে। উমর রা. 
সাথীদের দিকে তাকিয়ে বললেন, শুনে রাখো, সে কিন্তু আমাকে 
ওয়াদা দিচ্ছে! 

অতঃপর আবু লুলু দু'মুখো একটি ধারালো ছুরি তৈরি করল, 
উভয় দিক দিয়ে আক্রমণের 
সুবিধার্থে কজ্ঞা মাঝখানে 
স্থাপন করে পুরো ছুরিতে বিষ 
মাখিয়ে নিলো। আক্রমণ দুর্বল 
হলেও যাতে বিষক্রিয়ায় কাজ 
সমাধা করতে পারে। 
অতঃপর রাতের আঁধারে এসে 
মসজিদে নববীর এক কোণায় উৎ পেতে বসে রইল । উমর রা. 
মসজিদে প্রবেশ করে নামায শুরু করতে বললেন। ইকামত 
শেষ হলে তিনি সামনে গিয়ে ‘তাকবিরে তাহরিমা’ বললেন। 
অতঃপর যখন কেরাত শুরু করলেন, তখনই সে তার উপর 
এলোপাথাড়ি আক্রমণ করে মুহূর্তের মধ্যেই বক্ষে, বুকের 
একপাশে এবং নাভির সামান্য নীচে তিন-তিনটি ছুরিকাঘাত 
বসিয়ে দিল। 


70 


www.islamerpath.wordpress.com 


Contents 


উমর রা. চিৎকার করে 


ALAIN E® BIE TIS A 156} 
“আল্লাহর আদেশ নির্ধারিত, অবধারিত” (সূরা আহযাব-৩৮) 
আয়াতটুকু পড়তে পড়তে মাটিতে লুটিয়ে পড়লেন। আব্দুর 
রহমান বিন আউফ সামনে এগিয়ে নামায পূর্ণ করলেন । এদিকে 
কৃতদাস উমর রা. কে আহত করে পাগলপ্রায় হয়ে মুসল্লিদের 
কাতার ভেদ করে পালাতে চেষ্টা করল। সামনে যেই পড়ছিল, 
তাকেই আহত করছিল । প্রায় তেরো জনের মতো আহত এবং 
সাতজনকে নিহত করল । সাহস করে একজন চাদর দিয়ে মুখ 
ঢেকে তাকে জড়িয়ে ধরলে গ্রেফতার নিশ্চিত ভেবে আত্মহত্যার 
উদ্দেশ্যে নিজের পেটে ছুরিকাঘাত করলে প্রচণ্ড রক্তক্ষরণে 
সেখানেই তাঁর মৃত্যু হলো। এদিকে উমর রা. কে অচেতন 
অবস্থায় ঘরে নিয়ে আসা হলো। আমীরুল মুমিনীনের উপর 
আচমকা এ দুর্ঘটনায় সকলেই কাঁদতে লাগলেন সূর্যোদয় পর্যন্ত 
এভাবেই তিনি অজ্ঞান হয়েছিলেন। 


সবাই কি নামায পড়ে ফেলেছে? 

জ্ঞান ফেরার পর পাশে থাকা মানুষদেরকে প্রথমেই জিজ্ঞেস 
করলেন, সবাই কি নামায পড়ে ফেলেছে? বলল, হ্যাঁ.. আমীরুল 
মুমিনীন! বললেন, আলহামদুলিল্লাহ! যে নামায ত্যাগ করল, 
ইসলামে তার কোনো অংশ নেই অতঃপর ওযুর পানি আনতে 


71 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


বললেন ওযু শেষ করে নামাযের উদ্দেশ্যে দাঁড়াতে চাইলেন। 
পারলেন না। পুত্র আব্দুল্লাহকে ধরে নিজের পেছনে বসালেন। 
ক্ষতস্থান থেকে রক্ত ঝরছিল। 
আব্দুল্লাহ বলেন, আমি 
ক্ষতস্থানে আঙ্গুল রেখে 
রক্তক্ষরণ বন্ধ করতে 
চাইলাম । অনেক চেষ্টা করেও 
পারলাম না। অতঃপর 
পাগড়ির কাপড় দিয়ে 
ভালোভাবে বেঁধে দিলাম। 
করলেন। অতঃপর ইবনে 
আব্বাস রা. কে উদ্দেশ্য করে বললেন, দেখ হে ইবনে আব্বাস! 
একজন অগ্নিপূজক কৃতদাস আমাকে গুরুতর আহত করেছে। 
অতঃপর অনেককেই ক্ষতবিক্ষত করে পরিশেষে আত্মহত্যা 
করেছে। এরপর বললেন, “আল্লাহর প্রশংসা, আমার 
হত্যাকারীকে তিনি সেজদাকারী বানাননি যে, আল্লাহর কাছে 
সেজদার বিনিময়ে সে আমার বিরুদ্ধে প্রমাণ দাঁড় করাবে” 

অতঃপর চিকিৎসার জন্য ডাক্তার এলো, আঘাত পাকস্থলী পর্যন্ত 
পৌঁছুল কিনা যাচাই করতে ডাক্তার উমর রা. কে খেজুর মিশ্রিত 
পানি পান করাল পানি মুখ দিয়ে প্রবেশ করে পাকস্থলী দিয়ে 
বের হয়ে গেল। ডাক্তার ভাবল, হয়ত রক্তপিণ্ড বের হচ্ছে। 

72 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


অতঃপর দুধের পাত্র এনে দুধ পান করালে দুধও নাভির নীচ 
দিয়ে নির্গত হয়ে গেল ডাক্তার বুঝতে পারল, এলোপাথাড়ি 
আঘাতে তাঁর দেহ্‌ ক্ষতবিক্ষত হয়ে গেছে, ফলে পেট কোনো 
খাদ্য বা পানীয় বহন করতে পারছে না। ডাক্তার বলল, হে 
আমীরুল মুমিনীন! আপনি অসিয়ত করতে পারেন। আমার 
ধারণা, আপনি আর একদিন বা অর্ধদিন বেঁচে থাকবেন। উমর 
রা. মৃত্যুর উপর পূর্ণ বিশ্বাস রেখে বলতে লাগলেন, তুমি সত্যই 
বলেছ। অন্য কিছু বললে তোমাকে মিথ্যুক ভাবতাম। অতঃপর 
বললেন, “আল্লাহর শপথ, পুরো বিশ্ব যদি আমার আয়ত্তাধীন 
মুক্তিপণ হিসেবে দিয়ে দিতাম ৷” 


ইবনে আব্বাস রা. এর প্রশংসা জ্ঞাপন 

তার এই নম্রতা-পূর্ণ ও আল্লাহর প্রতিশ্রুত বিষয়াবলীর প্রতি 
অতি আগ্রহপূর্ণ কথাগুলো শুনে ইবনে আব্বাস রা. বলতে 
লাগলেন, 

“আপনি যা বলছেন, তার জন্য আল্লাহ আপনাকে উত্তম বিনিময় 
দান করুন। নবী করীম সা. কি আপনার মাধ্যমে দ্বীনের মর্যাদা 
বৃদ্ধি করার দোয়া করে যাননি? মনঙ্ধায় মুসলমানগণ ভয়ে দিন 
কাটাতেন। আপনি যখন মুসলমান হলেন, আপনার মাধ্যমে 
ইসলাম শক্তি সঞ্চয় করল । আপনি যখন হিজরত করেছিলেন, 


73 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


সে ছিল এক মহাবিজয়। এরপর আপনি নবীজীর সাথে 
মুশরিকদের বিরুদ্ধে সকল যুদ্ধে অংশগ্রহণ করেছেন। নবীজীর 
মৃত্যুকালে তিনি আপনার উপর পূর্ণ সন্তুষ্ট ছিলেন। নবীজীর 
পরবর্তী খলীফার প্রধান উপদেষ্টা ছিলেন। তিনিও মৃত্যুকালে 
আপনার উপর সন্তুষ্ট ছিলেন। অতঃপর শাসক নিযুক্ত হলেন। 
আপনার মাধ্যমে মুসলমানদেরকে আল্লাহ অসংখ্য দেশ-বিজয়ের 
সুসংবাদ শুনিয়েছেন। অঢেল ধনসম্পদের অধিকারী বানিয়েছেন। 
শত্রুদের দেশান্তরিত করিয়েছেন। পরিশেষে আপনার জন্য 
শাহাদাত লিখে রেখেছেন। আপনার জন্য অজস্র সংবর্ধনা! 

কথা শেষ হলে উমর রা. বললেন, আমাকে বসাও! বসানোর পর 
তিনি ইবনে আব্বাসকে বললেন, কী বলেছ আবার বল! 
কথাগুলো পুনরাবৃত্তি করলে উমর রা. বললেন, “আল্লাহর শপথ, 
তোমার কথায় তো মানুষ কঠিন ধোঁকায় পড়ে যাবে।” ইবনে 
আব্বাসের জ্ঞান ও খোদাভীরুতা সম্পর্কে তিনি ভালোরকম 
অবগত ছিলেন। তার দিকে তাকিয়ে বললেন, তুমি যা বলছ, 
আল্লাহর সাথে সাক্ষাতকালে কি এরকম বলতে পারবে? ইবনে 
আব্বাস বললেন, জি হ্যাঁ..! উমর রা. খুশি হয়ে বললেন, তোমার 
জন্যই প্রশংসা হে আল্লাহ! অতঃপর সবাই একে একে তাঁর 

ংসা করতে লাগল । তাকে বিদায় জানাতে লাগল। 


অন্তিম উপদেশ 


74 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


এক যুবক উমর রা. এর কাছে এসে বলতে লাগল, সুসংবাদ 
গ্রহণ করুন হে আমীরুল মুমিনীন! নবী করীম সা. এর সাহচর্য 
পরিশেষে শাহাদাতের মর্যাদা পাচ্ছেন। উমর রা. বললেন, “আমি 
চাই যৎসামান্য নিয়েই আমি দুনিয়া থেকে বিদায় হই। আমার 
উপর কোনো পাওনা না থাকে । আমার জন্য কারো দুঃখবোধ না 
হয়।” 

যুবকটি চলে যাওয়ার সময় উমর রা, লক্ষ্য করলেন তার 
পাজামা মাটি স্পর্শ করছে। বললেন, তাকে নিয়ে এসো! যুবক 
ফিরে এলে উমর তাকে উপদেশ দিচ্ছিলেন, “হে ভ্রাতুল্পুত্র, 
কাপড় উপরে উঠাও! তাহলে বস্তুও পরিষ্কার থাকবে, আল্লাহর 
আদেশও পালন হবে।” 
ব্যথা তীব্র থেকে তীব্রতর 
হচ্ছিল। প্রায়সময়ই অজ্ঞান 
হয়ে পড়ছিলেন। পুত্র আব্দুল্লাহ 
রা. বলেন, অচেতন হয়ে 
পড়লে আব্বাজানের মাথাটুকু 
ধরে আমার কোলে রাখলাম । 
আমার মাথা জমিনে রাখো! অতঃপর আবার অচেতন হয়ে 
পড়লেন । চেতনা ফেরার পর মাথা আমার কোলে দেখে আবারো 
বললেন, মাথা জমিনে রাখো! বললাম, আমার কোল এবং জমিন 

75 


www.islamerpath.wordpress.com 


Contents 


তো একই আব্বাজান! বললেন, আমার চেহারাটুকু মাটির দিকে 
করে দাও! হয়ত আল্লাহ অধমের অবস্থা দেখে দয়াপরায়ন 
হবেন। মৃত্যু হলে দ্রুত আমায় কবরস্থ করো! হয়ত কোনো 
কল্যাণ-স্থলে আমাকে প্রেরণ করছ অথবা কোনো অকল্যাণকর 
বোঝা তোমরা কাঁধ থেকে নামিয়ে ফেলছ। অতঃপর বলতে 
লাগলেন, ধিক উমরের! ধিক তার মায়ের..! যদি ক্ষমাপ্রাপ্ত না 
হ্‌য়। 

অতঃপর ধীরে ধীরে নিঃশ্বাস ভারী হচ্ছিল, মৃত্যুযন্ত্রণা তীব্র 
হচ্ছিল । অবশেষে তিনি ইন্তেকাল করলেন। নবীজী এবং আবু 
বকর রা. এর পাশেই তিনি কবরস্থ হলেন। 

হ্যাঁ.. সত্যিই উমর মৃত্যুবরণ করেছেন। কিন্তু প্রকৃতপক্ষে এরকম 
লোকের মৃত্যু হয় না। জীবনভর সৎকর্ম করেছেন। উন্নত আসন 
লাভ করেছেন। কবরে সাথে নিয়ে গেছেন তিনি কুরআনের 
তিলাওয়াত, আল্লাহর ভয়ে অধিক ক্রন্দন৷ বিপদে নামায যাকে 
আনন্দ দিত তার জিহাদ তার মর্যাদা উঁচু করত । দুনিয়াতে অল্প 
পরিশ্রান্ত হলেও আখেরাতে কিন্তু ঠিকই তিনি চিরসুখী হয়ে 
গেলেন। 

নবী করীম সা. তাকে জান্নাতের সুসংবাদ-প্রাপ্তদের অন্যতম বলে 
গেছেন। নবীজী বলেন, 


76 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


oh: AB 3 Sor | oy5 Al BELLIS Sh 6 Cf Ly 
le Ed SE DIB. SL cy ad: IES Call lin 

neal J bbl aol: J, LF SS 
“একদা নিদ্রায় আমি নিজেকে জান্নাতে আবিষ্কার করলাম ৷ দেখি 
এক মহিলা বড় প্রাসাদের পাশে ওযু করছে। জিজ্ঞেস করলাম, 
প্রাসাদটি কার? বলল, উমরের ৷ তখন উমরের আত্ম-মর্যাদাবোধ 
স্মরণ করে আমি চলে এলাম । একথা শুনে উমর রা, কেদে 
কেঁদে বলতে লাগলেন, আপনার উপর আমি আত্ম-মর্যাদাবোধ 
দেখাব হে আল্লাহর রাসূল?!” (বুখারী-৩০৭০) 


আবু বাকরা রা. 

আবু বাকরা রা. এর মৃত্যুশয্যায় 
সন্তানগণ ডাক্তার নিয়ে আসতে 
চাইলে তিনি বারণ করলেন মৃত্যুর 
উদ্দেশ্যে উচ্চস্বরে বলতে 
লাগলেন, “কোথায় ডাক্তার? 


সত্যবাদী হলে মৃত্যুদৃতকে ফেরাও তো দেখি!” 
আমির বিন যুবাইর 
77 


www.islamerpath.wordpress.com 


Contents 


তার মৃত্যুশয্যায় পরিবার পাশে বসে কাঁদছিল। মৃত্যুর যন্ত্রণা 
ভোগ করছিলেন এমন সময় 
মাগরিবের আযান হলো। 
কণ্ঠনালিতে নিঃশ্বাস ত্যাগের 
আওয়াজ শুনা যাচ্ছিল। আযান 
শুনে পাশের লোকদের বললেন, 
আমাকে উঠাও! সবাই বলল, 
কোথায়? বলল, মসজিদে। el SCE 
বললেন, কেন নয়? সুবহানাল্লাহ.. আযান শুনেও আমি মসজিদে 
যাব না?! আমাকে উঠাও! সবাই ধরে তাঁকে মসজিদে নিয়ে 
গেলেন। ইমামের সাথে এক রাকাত সম্পন্ন করে সেজদারত 
অবস্থায় ইন্তেকাল করলেন। 

হ্যাঁ.. সেজদারত অবস্থায় ইন্তেকাল করেছেন। যে ব্যক্তি নামায 
কায়েম করল, আল্লাহর আনুগত্যে ধৈর্যধারণ করল, নিশ্চয় 
আল্লাহ তাকে সুসমাপ্তি দান করবেন। 


আব্দুর রহমান বিন আছওয়াদ 

সৎকর্মশীলগণ মৃত্যুকালে সৎকাজের বিচ্ছেদে অনেক আফসোস 
করেন। আকাজ্কা করেন, যদি আরেকটু আয়ু পেতাম, তবে 
আরও সৎকর্ম বাড়িয়ে নিতাম । 


78 


www.islamerpath.wordpress.com 


আব্দুর রহমান বিন আছওয়াদ রা. মৃত্যুকালে কাঁদছিলেন। 
জিজ্ঞেস করা হলো, কাঁদছেন কেন? আপনি তো অমুক কাজ 
করেছেন, তমুক কাজ করেছেন! (অর্থাৎ অনেক এবাদত করার 
সুযোগ পেয়েছেন) বললেন, এজন্য কাঁদছি.. আল্লাহর শপথ, 
নামায এবং রোযার উপর আমার আফসোস হয় (যদি আরো 
বেশী করে পালন করতে পারতাম), অতঃপর কুরআনুল কারীম 
তেলাওয়াত করতে করতে ইন্তেকাল করলেন। 


ইয়াজিদ রাকাশী 
মৃত্যুর সময় তিনি কাঁদছিলেন আর নিজেকে সম্বোধন করে 
বলছিলেন, হে ইয়াযিদ, মৃত্যুর পর কে তোমার জন্য নামায 
পড়বে? কে তোমার জন্য রোযা রাখবে? কে তোমার অপরাধের 
জন্য ক্ষমাপ্রার্থনা করবে? অতঃপর শাহাদাত পাঠ করতে করতে 
ইন্তেকাল করলেন। 


আল্লাহ আমাদের সকলকে সুসমাপ্তি দান করুন.. আমীন! 


79 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


HE SEIT I os SAT LEE CY 
VEEL 1G) CETL | 


ৰ 
“পবিত্রতম মুহূর্তে ফেরেশতারা যাদের জান কবজ করেন। 
ফেরেশতারা বলেন, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক । তোমরা 
যা করতে, তার প্রতিদানস্বরূপ জান্নাতে প্রবেশ কর।” (সূরা 
নাহলো-৩২) 


80 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


অন্তিম উপদেশ 


মৃত্যু কখনো ধনী-গরিব চেনে না। প্রেসিডেন্ট বা মন্ত্রী বলে 
পরোয়া করে না। ধনী কিংবা প্রভাবশালী তোয়াক্কা করে না। 
কতিপয় বাদশাহ মৃত্যুকালে কিছু উপদেশ শুনিয়ে গেছেনঃ 


অর্ধপৃথিবী জুড়ে যার রাজত্ব 
বিস্তৃত ছিল। সর্বত্রই যার 
সেনাদল নিয়োজিত ছিল। 
যিনি আকাশের দিকে তাকিয়ে 
মেঘমালাকে লক্ষ্য করে 
বলতেন, “তুমি হিন্দুস্তানে বৃষ্টি বর্ষণ কর কিংবা চীনে, যেখানেই 
বর্ষণ করবে, সেখানেই আমার রাজত্ব ৷” 

সেই প্রতাপশালী বাদশাহ হারুনুর রশীদ একদা শিকারে বের 
হলেন পথিমধ্যে বাহলুল নামক এক ব্যক্তির সঙ্গে সাক্ষাত হলে 
তিনি তাকে কিছু উপদেশ শুনাতে বললেন। বাহলুল উপদেশ 
দিতে গিয়ে বললেন, 


81 


www.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


“হে আমীরুল মুমিনীন! কোথায় আপনার বাবা-মা? কোথায় 
আপনার পূর্বপুরুষ? নবীজী থেকে নিয়ে আপনার পিতা পর্যন্ত.. 
কোথায় তারা? 

বাদশাহ বললেন, সবাই তো মারা গেছে। 

বলল, কোথায় তাদের প্রাসাদ? 

বাদশাহ বললেন, এগুলিই তো তাদের প্রাসাদ ছিল। 

বাহলুল বললেন, এখন তাদের কবর কোথায়? 

বাদশাহ বললেন, এই তো তাদের কবর । 

অতঃপর বাহলুল বললেন, ওইগুলো তাদের প্রাসাদ ছিল আর 
এইগুলো হলো তাদের কবর! তবে তাদের সুবিশাল প্রাসাদগুলো 
কী উপকারে এসেছে কবরে তাদের?” 

হারুন বললেন, আপনি সত্যই বলেছেন। আরো কিছু উপদেশ 
দিন! 

প্রশস্ত ছিল, কিন্তু কবর তো কখনই প্রশস্ত হবে না। 

বাদশাহ হারুন তার কথাগুলো শুনে কাঁদছিলেন। 
ধনভাগ্তডারের মালিক হলেন এবং এগুলো ভোগ করার জন্য দীর্ঘ 
আয়ুও লাভ করলেন । পরিশেষে কবর কি আপনার ঠিকানা নয়? 
যেখানে সকল নেয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে?!” 


82 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


এরপর বাদশাহ ভ্রমণ থেকে ফিরে এসে অসুস্থ হয়ে পড়লেন। 
কিছুদিন পর তিনি মৃত্যুশয্যায়ী হয়ে গেলেন মৃত্যুর কিছু পূর্বে 
তিনি চিৎকার করে তার সকল বাহিনীকে একত্র করতে 
বললেন অসংখ্য অগণিত সেনাদল তরবারি আর লৌহ বর্ম পরে 
বাদশাহর সামনে উপস্থিত হলো। বাদশাহ তাদের দেখে কেঁদে 
রাজত্বের কখনো পতন ঘটে না, রাজত্বের পতন ঘটছে এমন 
অসহায় রাজার প্রতি একটু দয়া করুন!” 

অতঃপর ক্রন্দনরত অবস্থায়ই তিনি মৃত্যুবরণ করেন৷ অর্ধপৃথিবী 
জুড়ে রাজত্বকারী এই বাদশাহ’কে কবরস্থ করা হচ্ছে ছোট্ট 
একটি গর্তে । যেখানে তার কোনো উপদেষ্টা থাকবে না। কোনো 
মন্ত্রী পরিষদ থাকবে না৷ বিলাসিতার কোনো উপকরণ সেখানে 
পাওয়া যাবে না। এমনকি একটি বিছানা পর্যন্ত সেখানে বিছানো 
হবে না রাজত্ব সেখানে বিন্দুমাত্র কোনো কাজে আসবে না। 


আব্দুল মালিক বিন মারওয়ান 

খলীফা আব্দুল মালিকের যখন মৃত্যু নিকটবর্তী গেল, নিঃশ্বাস 
ভারী হয়ে উঠল, তখন ঘরের সকল জানালা খুলে দিতে 
বললেন । অতঃপর জানালার দিকে তাকিয়ে দেখলেন, একজন 
দরিদ্র ধোপা কাপড় পরিষ্কার করছে, জামা-কাপড়গুলো দেয়ালে 
মারছে। এই দৃশ্য দেখে তিনি বলতে লাগলেন, 


83 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


“হায়! আমি যদি ধোপা হতাম! হায়! আমি যদি মিস্ত্রী হতাম! 
হায়! আমি যদি কুলি হতাম! হায়! আমি যদি আমীরুল মুমিনীন 
না হতাম..!” বলতে বলতে তিনি ইন্তেকাল করলেন। 
এমন জগতে, যেখানে 
কোনো সেবক নেই । কোনো 
আত্মীয়-স্বজন নেই । 
উপদেষ্টা বা সহযোগী নেই। 
এমন জগত, যেখানে সাথে 
থাকবে শুধুই কৃতকর্ম। 
আল্লাহ বলেন, 

nis OA b IGG} 
(সূরা ফুসসিলাত-৪৬) 
অপর একটি দল, যাদেরকে আল্লাহ পূর্ণ রিজিক দান 
করেছিলেন। শারীরিক সক্ষমতা দিয়েছিলেন। কিন্তু তারা মৃত্যুর 
জন্য প্রস্তুতি নিতে অবহেলা করেছে। অতঃপর মৃত্যু আকস্মিক 
তাদের সামনে উপস্থিত হয়েছে। স্বজনদের থেকে বিচ্ছেদ 
ঘটিয়েছে নিকৃষ্টতম কর্মের উপর তাদের মরণ হয়েছে। মৃত্যু 
প্রত্যক্ষকালে তারা দুনিয়ায় পুনঃপ্রত্যাবর্তন চেয়েছে না.. কোনো 
ব্যবসার উদ্দেশ্যে নয়, সম্পদ অর্জনের জন্য নয়, পরিবারের 


84 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


সাথে সাক্ষাতের নিমিত্তে নয়; বরং আমল সংশোধন করতে । 
সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহকে সন্তুষ্ট করতে ৷ কিন্তু.. মহান 
সৃষ্টিকর্তা ফায়সালা করেছেন, কখনই তারা দুনিয়াতে ফিরে যাবে 
না। 


ব্যতিক্ৰমী কিছু মৃত্যু 

পাপী, অপরাধী, উদাসীন ও দুনিয়ার মোহে লিপ্ত ব্যক্তিদের জন্য 
মরণকালে কঠিন শাস্তি অবধারিত। তাদের ও আল্লাহর মাঝে 
অন্তরায় সৃষ্টি হওয়ার বিবরণ এসেছে। 
ইমাম কুরতুবী রহ. বলেন, “দুনিয়া 
এবং অতি প্রত্যাশার প্রতি প্রবল 
আসক্ত এক ব্যক্তির মৃত্যুকালে 
কালেমা পাঠ করতে উদ্বুদ্ধ 
করছিল। কিন্তু সে চিৎকার করছিল 
আর বলছিল, অমুক ঘরটি এভাবে 
ঠিক কর। অমুক ক্ষেতে ওটা চাষ 
কর। অমুক দোকানে ওই মাল 
উঠাও... এ কথাগুলো বলতে বলতেই সে দুনিয়া ত্যাগ করল” 
হ্যাঁ. সে মৃত্যুবরণ করল। কিন্তু তার দোকানগুলো তো অন্যদের 
ভোগদখলে ৷ আহ.. দুঃখের কোনো সীমা রইল কি?! 


85 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


মদ্যপ 

মদ্যপদের সাথে উঠা-বসায় অভ্যস্ত এক ব্যক্তির মৃত্যুকালে 
স্বজনরা বলল, বল, লা ইলাহা হল্লাল্লাহ.. (আল্লাহ ছাড়া কোনো 
উপাস্য নেই) একথা শুনে তার চেহারা বিবর্ণ হয়ে ওঠল ৷ জিহ্বা 
ভারী হয়ে গেল । কয়েকবার এভাবে তালকিনের পর সে চিৎকার 
করে বলতে লাগল, “না.. আগে তুমি পান কর, পরে আমাকে 
দাও! না.. আগে তুমি পান কর, পরে আমাকে দাও!” এ কথা 
বলতে বলতে সে মৃত্যুবরণ 
করল। 

মুহাম্মদ বিন মুগীস মদপানে 
অভ্যস্ত এক পাপিষ্ঠ ব্যক্তি ছিল। 
অতি-অভ্যাসের দরুন মদ- 
বিক্রেতার ঘর থেকে সে বেরই 
হতো না। হঠাৎ প্রচণ্ড অসুস্থ 
হয়ে মৃত্যুশয্যায়ী হয়ে গেল। 
সাথীগণ তাকে বলল, শরীরে কি শক্তি পাও! চলতে পার? সে 
বলল, হ্যাঁ. চাইলে এখনই মদ-বিক্রেতার বাড়ীতে যেতে পারব। 
সাথী বলল, নাউযুবিল্লাহ.. বরং বল, চাইলে এখনই মসজিদে 
যেতে পারব! একথা শুনে সে কাঁদতে কাঁদতে বলছিল, এটিই 


86 


wwuw.islamerpath.wordpress.com 


আমার উপর প্রবল হয়ে গেছে। মানুষ যা অভ্যাস করবে, মৃত্যুর 
সময় তাই মুখ দিয়ে বের হবে। আমি তো কখনই মসজিদে 
যেতাম না।” 
ইবনে আবি রাওয়াদ বলেন, 
“এক ব্যক্তির মৃত্যুর সময় আমি তার কাছে উপস্থিত হলাম। 
পাশে থাকা সাথীগণ তাকে ‘লা ইলাহা ইল্লান্লাহ'র তালকিন 
করছিল। কিন্তু তার এবং উক্ত মূল্যবান কালেমার মধ্যে অন্তরায় 
তৈরি হয়ে গিয়েছিল অতঃপর যখন নিঃশ্বাস ভারী হয়ে 
আসছিল আর সবাই বারবার তালকিন করছিল, তখন চিৎকার 
করে বলে উঠল, “সে লা ইলাহা ইল্লাল্লায় কাফের ছিল..” 
অতঃপর শ্বাস টানতে টানতে মৃত্যুমুখে পতিত হলো। 
তিনি বলেন, অতঃপর দাফন শেষে আমরা পরিবারকে এ 
সম্পর্কে জিজ্ঞেস করলে তারা বলল, সে ছিল মদ্যপ ৷” 
(আলজাওয়াবুল কাফী-১৬৫) 
অপমৃত্যু এবং কুসমাপ্তি থেকে আল্লাহ আমাদের হেফাজত 
করুন । কবীরা গুনাহ থেকে রক্ষা করুন। দুনিয়াতে যে ব্যক্তি 
মদপান করবে, আখেরাতে জান্নাতের পবিত্র শরাব থেকে সে 
বঞ্চিত হবে; মদ্যপকে আখেরাতে “ত্বীনাতুল খাবাল” পান 
করানো হবে । “ত্বীনাতুল খাবাল” কী জিজ্ঞেস করা হলে নবীজী 
বললেন, জাহান্নামীদের দেহ-নির্গত পুঁজ। 
তবে যদি মৃত্যুর পূর্বেই খাঁটি-মনে তাওবা করে ফিরে আসে, 
তবে আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারেন। তবে অশ্লীল 
87 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


ংগীত এবং নৃত্য পরিবেশনকারীদের মৃত্যুকালে কঠিন শাস্তি 
অপেক্ষা করছে। 


নামায ত্যাগকারী 

সবচেয়ে বড় অপরাধী । শয়তানের সহযোগী । একজন মানুষ 
আর কুফুরের মাঝে পার্থক্য কেবল নামায ৷ মৃত্যুর মুহূর্তে তাদের 
অবস্থা হবে অতিশোচনীয় । 


অপরাধী এক ব্যক্তির 
মৃত্যুকালে লোকেরা 


এসে কালেমার তালকিন 
করতে লাগল । রূহ কবজের 
মুহূর্তে চিৎকার করে বলে 
ইল্লাল্লাহ বলব? লা ইলাহা 
ইল্লাল্লাহ আমার কী উপকারে আসবে? আমি তো এক ওয়াক্ত 
নামাযও পড়িনি” একথা বলেই সে মৃত্যুবরণ করল । 

এই হলো মৃত্যু..! পরকাল ভ্রমণপথের প্রথম যাত্রাবিরতি..! 


জিজ্ঞাসা 
0 সম্পদ বিনষ্ট হলে বা মারাত্মক দৈহিক অসুস্থতার ফলে 
মৃত্যু কামনা বৈধ কি? 
88 


www.islamerpath.wordpress.com 


Contents 


উত্তরঃ কখনই নয়। হয়ত আল্লাহ কঠিন বিপদের পর সহজ 
কিছুর ফায়সালা রেখেছেন। সেজন্য ধৈর্যধারণ করা এবং অধিক 
পরিমাণে দোয়ায় লিপ্ত থাকা আবশ্যক; মৃত্যু কামনা নয় । 
Ge 3D OF OF iw dS ral Sl Col man YB JG 
Bgl oS 3) gb J bs BEL SE be go pall: Jl 
db 
নবী করীম সা. বলেন, “কঠিন বিপদের দরুন তোমাদের 
কারোর মৃত্যু কামনা বৈধ নয়। যদি বলতেই হয়, তবে এতটুকু 
বলবে, হে আল্লাহ, যতক্ষণ আমার জীবনে কল্যাণ থাকে, 
ততক্ষণ আমাকে বাঁচিয়ে রাখুন! মৃত্যুই যদি আমার জন্য 
কল্যাণকর হয়, তবে আমাকে মরণ দিন!” (বুখারী-৫৬৭১) 
Bl al ash of J or A ERD, Sl ol cm): BS J 
le Yl orf cml ary Yl dF gol Sl Sl 
আরো বলেন, “তোমাদের কেউ যেন মৃত্যু কামনা না করে। 
আগেভাগেই যেন মরণকে আহ্বান না করে কারণ, মৃত্যুর সাথে 
সাথে তার আমল বন্ধ হয়ে যায়। মুমিন যতই দীর্ঘজীবী হবে, 
ততই তার জন্য তা কল্যাণকর হবে৷” (বুখারী-২৬৮২) 


89 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


মনে রাখবেন, 
ব্যক্তির কাজ ভালো হোক কিংবা মন্দ 
মৃত্যুর সময় অবশ্যই তা প্রভাব ফেলবে । 


90 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


মৃত্যুতে বিশ্বাস 


চিন্তা করলে বুঝা যায় যে, মৃত্যু এক কঠিন বিষয়, যা মানুষকে 
অনন্ত সুখ কিংবা চির-দুঃখের দিকে ঠেলে দেয় হায়, যদি মৃত্যু 
কেবলই দেহ-বিচ্ছেদকারী অথবা স্মৃতি-বিনষ্টকারী বিষয় হতো । 


Rl 


মৃত্যু কোনো দুশ্চিন্তার বিষয় নয়, কারণ এ দরজা দিয়ে সকলেই 
একদিন প্রবেশ করবে চিন্তা হলো মৃত্যু-পরবর্তী জীবন নিয়ে..!! 
জান্নাতে ও নির্বারিণীতে? নাকি লাঞ্ছনা ও আগুনের শাস্তিতে? 

আল্লাহর চিরন্তন বিধান হলো, জীবনভর মানুষ যে কাজের উপর 
অভ্যস্ত থাকবে, সে কাজের উপরই তার পরিসমাপ্তি ঘটবে 
সুতরাং যে ব্যক্তি আল্লাহর জিকির এবং নামাযে মনযোগী ছিল, 
সাদকা ও দান খায়রাতে সচেষ্ট ছিল, তার পরিণতি হবে শুভ । 


91 


www.islamerpath.wordpress.com 


Contents 


আর যে কল্যাণকর কাজ থেকে বিমুখ ছিল, প্রবল আশংকা যে, 
তার মৃত্যু সে স্বভাবের উপরই হবে। 


মৃত্যু কী? 

মৃত্যু এমন এক বিষয়, যা 

প্রাণী-মাত্রই কোনোরূপ sf 
ব্যাখ্যা-বিশ্লেষণ ছাড়াই বুঝে 


পাখি.. সকলেই। সংক্ষেপে ae 2 
মৃত্যু হলো- 


দেহ, আত্মা ও মনের পারস্পরিক বিচ্ছেদ । 

দেহের মৃত্যু হলেও আত্মার কোনো মরণ নেই । দেহ-বিচ্ছেদের 
পরক্ষণেই সে হয়তো অনন্ত সুখে অথবা চিরদুঃখে প্রবেশ করে। 
কখনো শান্তি বা শান্তি কেবল আত্মার ক্ষেত্রে হয়ে থাকে । আর 
কখনো আত্মা এবং দেহ উভয়ের ক্ষেত্রেই হয়ে থাকে। 

মৃত্যুতে বিশ্বাসের মর্ম হলো, সকল সৃষ্টি চিরঞ্জীব নয়; সবকিছু 
একদিন ধ্বংস হয়ে যাবে । সকলকেই মৃত্যুর স্বাদ নিতে হবে। 
আল্লাহ বলেন, 


AM: EE F453) SiGe AS, 
“আল্লাহর সত্তা ব্যতীত সবকিছু ধ্বংস হবে।” (সূরা ক্কাসাস-৮৮) 
অন্য আয়াতে বলেন, 


92 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


1 0) OASIS LILES LIONEL 
‘V- 

“ভূপৃষ্ঠের সবকিছুই ধ্বংসশীল। একমাত্র আপনার মহিমায় ও 
মহানুভব পালনকর্তার সত্তা ছাড়া ৷” (সূরা আর-রাহমান ২৬-২৭) 
অপর আয়াতে বলেন, 

\Ao ular BE to) EEA EES 
“প্রত্যেক প্রাণীকে আস্বাদন করতে হবে মৃত্যু” (সূরা আলে 
ইমরান-১৮৫) 
ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত, নবী করীম সা. বলেন, 

05% Ys of ls 25% Y SH ol Vj A] Y sl Sa Sol 
উপাস্য নেই, আপনার মৃত্যু নেই; বরং মানুষ ও জ্বিন মরণশীল। 
(বুখারী-৭৩৮৩) 
মৃত্যুর কাজ সমাধা করতে আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত রয়েছে 
এক ফেরেশতা । 


কে সেই মৃত্যুদূত? 

প্রত্যেক ফেরেশতার জন্য আল্লাহ দায়িত্ব নির্ধারণ করেছেন। 
জিবরীল হলেন ওহি’র বাহক । মিকাঈল বৃষ্টির তত্বাবধায়ক ৷ 
ইসরাফিল শিঙ্গায় ফুঁৎকারের জন্য অপেক্ষমাণ । অনেক 


93 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


ফেরেশতা পর্বতকুল রক্ষণাবেক্ষণের দায়িত্বে। আবার অনেকে 

জীবের মৃত্যুর কাজ সমাধা করতে । 

le 

2 Ba 3 EE Go 

SABI ILS IE SN SANE FY 

a 

“বলুন, তোমাদের প্রাণ হরণের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা 

তোমাদের প্রাণ হরণ করবে। অতঃপর তোমরা তোমাদের 

পালনকর্তার কাছে প্রত্যাবর্তিত হবে” (সূরা আছ-সাজদা-১১) 

মৃত্যুর ফেরেশতার Lite আল্লাহ্‌ বলেন, 
MESES IER SFY HULA 

MEN HOOT TAT TREN AEH 

নেয়। এতে বিন্দুমাত্রও তারা বিলম্ব করে না” (সূরা আল- 

আনআম-৬১) 

নবী করীম সা. বলেন, 1 

E> EL SA AL sf 

“অতঃপর মৃত্যুর ফেরেশতা এসে 

মাথার পাশে বসেন।” (মুসনাদে 

আহমদ-১৮৫৫৭) 


94 


www.islamerpath.wordpress.com 


Contents 


কখনই তারা নির্ধারিত সময়ের পূর্বে আসেন না। প্রতিটি জীবের 
জন্যই সময় নির্ধারিত। বিন্দুমাত্র আগপিছ করেন না। আল্লাহ 
তা'লা বলেন, 


2 ye 2 EE a Z > a ee 
§ ERE AINE id EG 


\to ols J 

“আর আল্লাহর হুকুম ছাড়া কেউ মরতে পারে না, সেজন্য একটা 
সময় নির্ধারিত রয়েছে।” (সুরা আলে ইমরান-১৪৫) 
মায়ের পেটে অবস্থানকালেই সেই নির্ধারিত সময় লেখা হয়ে 
গেছে। যেমনটি নবী করীম সা. বলেছেন, 
le Bk GLK Ug 05 2 ols dE aside icf EJ 
53 EG DN hy FDS Ps Bd DS GS SKE DS 

det I G5 65 145 B53) PERL: DE 5 FB Co) 
“মায়ের পেটে তোমাদের আকৃতি চল্লিশ দিনে সম্পন্ন করা হয়। 
অতঃপর তা একটি রক্তপিণ্ডে অনুরূপ সময়ে তৈরি করা হয়, 

তঃপর তা একটি মাংসপিণ্ডে অনুরূপ সময়ে তৈরি করা হয়। 
অতঃপর আল্লাহ তা‘লা তার কাছে একজন ফেরেশতা পাঠান। 
ফেরেশতাকে তার কর্ম, রিজিক, মৃত্যু-মুহূর্ত এবং সৌভাগ্যবান 
নাকি দুর্ভাগা লিখে দিতে বলা হয়।” (মুসলিম-৬৮৯৩) 


কেউ জানে না কোথায় তার মৃত্যু 
95 


www.islamerpath.wordpress.com 


Contents 


আল্লাহ তালা বলেন, 


IC ন ৰ ELAN 3 Fae es TES {ee ESAS 
BEL LED UE LASHES DSU ¥ 


জানে না কোন ভূমিতে সে 
মৃত্যুবরণ করবে” (সূরা লোকমান- 
৩৪) 

নবী করীম সা. বলেন, 
3B] goss dls Mo) 
৮ ৪৭ ৯ ১০ ০০ ০৯ 
“আল্লাহ তা'লা যখন কোনো 
নির্দিষ্ট স্থানে বান্দার রহ হস্তগত করতে চান, তখন সে স্থানে 
তার জন্য প্রয়োজন তৈরি করে দেন।” (ইবনে হিব্বান-৬১৫১) 
এটাই বাস্তবতা । কত মানুষ ভিনদেশে পাড়ি জমানোর স্বপ্ন দেখে, 
সেখানে ভ্রমণের কোনো কল্পনাও সে কোনোদিন করেনি । কিন্তু 
আল্লাহ তা‘লা ঠিকই তার মৃত্যু সেখানে লিখে রেখেছেন। যখন 
তার মৃত্যুর নির্ধারিত সময় নিকটবর্তী হয়, তখন সেস্থলে তার 
কোনো প্রয়োজন তৈরি করে দেন, চিকিৎসা.. ব্যবসা.. বা 


96 


www.islamerpath.wordpress.com 


Contents 


কর্মসংস্থান..। অতঃপর সেখানেই ফেরেশতাগণ তার রূহ হস্তগত 
করেন। 


মৃত্যুর স্মরণ 
নবী করীম সা. বলেন, 


Sl psa 53 1 

“সকল ভোগবিলাস ধ্বংসকারীকে (মৃত্যু) বেশি করে স্মরণ 
কর” (তিরমিযী-২৪৬০) 
ইবনে উমর রা. কে উদ্দেশ্য করে নবীজী বলেছিলেন, 

bw ib 9 af DE UM SS oS 
“দুনিয়াতে এমনভাবে চল, যেন তুমি এক অপরিচিত অথবা 
পথিক ৷” (বুখারী-৬৪১৬) 
ইবনে উমর রা. বলতেন, 
Jey sll 55 36 Spel I] Cldll sis Bb yal 13) 

DA Bl cng Do) LS cp 
“সন্ধ্যায় জীবিত থাকলে সকালের অপেক্ষা করো না। সকালে 
জীবিত থাকলে সন্ধ্যার অপেক্ষা করো না। অসুস্থতার আগেই 


সুস্থতার মূল্যায়ন কর। মৃত্যু আসার পূর্বেই জীবনকে কাজে 
লাগাও!” (বুখারী-৬৪১৬) 


Q মৃত্যুতে অনীহা কি আল্লাহর সাক্ষাতে অনীহা? 


97 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


5 05 SE Bl El Bl Cl tr: BS dl UG 
3 KG cod lH BM EG: LE. hl ss 
Sly Al Sey FSB) A ISS DE I: IE. Sih 
A oll 74 Bl BEI Ss SEH cob HY cl Sis 

+ SU 5S Ml 55 ois 
আয়েশা রা. থেকে বর্ণিত, নবী করীম সা. বলেন, যে আল্লাহর 
সাক্ষাত পছন্দ করবে, আল্লাহও তার সাক্ষাত পছন্দ করবেন। 
আর যে আল্লাহর সাক্ষাত অপছন্দ করবে, আল্লাহও তার সাক্ষাত 
অপছন্দ করবেন বললাম, হে আল্লাহর নবী, তাহলে মৃত্যুতে 
অনীহা? মৃত্যুকে তো সকলেই অপছন্দ করে। নবীজী বললেন, 
বিষয়টি এমন নয়; বরং মুমিনকে যখন আল্লাহর রহমত, তাঁর 
সন্তুষ্টি এবং জান্নাতের সুসংবাদ দেওয়া হয়, তখন সে আল্লাহর 
সাক্ষাতে উদগ্রীব হয়ে ওঠে কিন্তু কাফেরকে যখন আল্লাহর 
ক্রোধ ও শাস্তির কথা শুনানো হয়, তখন সে আল্লাহর সাক্ষাতে 
অনীহা প্রদর্শন করে। আল্লাহও তখন তার সাক্ষাত অপছন্দ 
করেন” (মযুসলিম-২৬৮৫) 


কঠিন বাস্তবতা, 
সকলেই মৃত্যুতে বিশ্বাস করে, কিন্তু খুব কম লোকই তার জন্য 
প্রস্তুতি নেয়। 


98 


wwuw.islamerpath.wordpress.com 


মৃত্যুর প্রস্তুতি 


মৃত্যু আসার পূর্বেই তার জন্য যথাযথ 
প্রস্তুতি নেয়া সকলের কর্তব্য । মৃত্যু অবশ্যই 
সকলের কাছে আসবে। ছোট-বড় কাউকে 
সে ছাড় দেবে না। সংশোধনের উদ্দেশ্যে 
কারো জন্য সে কাল বিলম্ব করবে না। 


* মানুষ কীভাবে মৃত্যুর জন্য প্রস্তুত হবে? 
* মৃত্যুর পর উপকারী কাজগুলো কী? 


ভূমিক 
তাওবা করে আমরণ সৎকর্মে লিপ্ত থাকাই মৃত্যু-পরবর্তী জীবনে 
সুখী হওয়ার একমাত্র উপায় । 


আল্লাহ তালা বলেন, 

EE WE HAI BGAN BD es ৰ Re ALA 4 fs 

J) SU E YA SSeS JOE SAAN) | 
IC ৰযু 227 


MCE NT oT IASI TE 
\- N03 KOH SCH Eo LEIS 


99 


www.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


“আমি তোমাদেরকে যা দিয়েছি, তা থেকে মৃত্যু আসার আগেই 
ব্যয় কর । অন্যথায় সে বলবে, হে আমার পালনকর্তা, আমাকে 
আরও কিছুকাল অবকাশ দিলে না কেন? তাহলে আমি সাদকা 
করতাম এবং সৎকর্মীদের অন্তর্ভুক্ত হতাম। প্রত্যেক ব্যক্তির 
নির্ধারিত সময় যখন উপস্থিত হবে, তখন আল্লাহ কাউকে 
অবকাশ দেবেন না। তোমরা যা কর, আল্লাহ সে বিষয়ে খবর 
রাখেন ৷” (সুরা মুনাফিকুন ১০-১১) 
নবী করীম সা. বলেন, 
cdots 5 Py ap JE ALS OF IS bs 
Die J3 lx Ad J els I 3 IL 
পাঁচটি বিষয় মূল্যায়ন কর অপর পাঁচটি বিষয় আসার পূর্বেই । 
যৌবনকে বার্ধক্যের পূর্বে, সুস্থতাকে অসুস্থতার পূর্বে, ধনৈশ্বর্যকে 
দারিদ্র্যের পূর্বে, অবসরকে ব্যস্ততার পূর্বে এবং জীবনকে মৃত্যুর 
পূর্বে । (সহীহ তারগীব-৩৩৫৫) 


মৃত্যুর পর উপকারী আমল A le 
সন্তানদেরকে সৎকর্মশীলরূপে ( 


গড়ে তোলা। কেননা পরবর্তীতে 
পিতৃ-পুরুষদের জন্য সে রহমত 
ও মাগফেরাতের দোয়া করবে। 
শরীয়তের জ্ঞান শিখা, চর্চা করা 


100 


www.islamerpath.wordpress.com 


Contents 


এবং প্রচার করা৷ সাদকায়ে জারিয়া’'র কাজ বেশি করে করা । 
উপরোক্ত সবগুলোর ফযিলত নবী করীম সা. একটিমাত্র হাদিসে 
বলেছেন, 
«4 El de BU Ba : BBE cp | dle gol SLY Sb l3) 
4 24 tle Uys 
“মানুষ মরে গেলে তিনটি আমল ছাড়া তার সমস্ত আমল বন্ধ 
হয়ে যায়, এক- সাদকায়ে জারিয়া। দুই- মানুষ উপকৃত হয় 
এমন এলেম ৷ তিন- মৃত্যুর পর তার জন্য দোয়া করবে এমন 
সুসন্তান ৷” (মুসলিম-১৬৩১) 
সাদকায়ে জারিয়া হিসেবে আরও যে সব আমলের প্রতিফল 
মুমিনের কাছে গিয়ে পৌঁছুবে, 
“de Ue Sys ax Sng dF or rfl Sh lb lB JG 
oN be sf oly ams 91 9 ang . SF Clo yo 0559 
Sls 2 3 db or lai Bas sf ob be sf oly Jal 
Tye at 72 MP 
নবী করীম সা. বলেন, “মৃত্যুর পর মুমিনের কাছে যে সকল 
আমল গিয়ে পৌঁছুবে- যে দীনী জ্ঞান সে শিক্ষা দিয়েছে এবং 
প্রচার করেছে, যে সুসন্তান সে ছেড়ে এসেছে, যে কুরআন সে 
পরবর্তীদের কাছে রেখে গেছে, যে ঘর সে পথিক মুসাফিরদের 
জন্য তৈরি করেছে, যে নদী (পুকুর) সে প্রবাহিত (খনন) 


101 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


করেছে, সুস্থ অবস্থায় যে সাদকা তার সম্পদ থেকে বের করেছে 
এবং সর্বশেষ সাথে থাকবে তার মৃত্যু-পরবর্তী জীবন ৷” (ইবনে 
মাজা-২৪২) 


অসিয়ত লেখা 

মৃত্যুর প্রস্তুতিস্বরূপ অসিয়ত 

লিখে রাখা আবশ্যক। উত্তম - 
হলো কিছু সম্পদ সাদকা'র 
জন্য নির্ধারণ করা। কতিপয় 
সাহাবী একতৃ্তীয়াংশ আবার 
কেউ এক চতুর্থাংশ সম্পদ সাদকা’'র জন্য অসিয়ত করে 
গিয়েছিলেন নবী করীম সা. বলেন, 

KIL GOs Fpl Sy (Gb, 0 Ke Saas dC] 
“নিশ্চয় আল্লাহ তোমাদের মৃত্যু-মুহূর্তে সৎকর্ম বৃদ্ধির উদ্দেশ্যে 
তোমাদের এক তৃতীয়াংশ সম্পদ সাদকা হিসেবে গ্রহণ 
করেছেন” (ইবনে মাজা-২৭০৯) 
অপর হাদিসে নবী করীম সা. এরশাদ করেন, 

NY could xs of a 2 a8 LAL 


ois Hg i033 


102 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


“কোনো মুসলিমের কাছে যদি কিছু সম্পদ অবশিষ্ট থাকে যা সে 
অসিয়ত করে দিতে চায়, তবে সে যেন দুই রাত অতিবাহিত 
হওয়ার পূর্বেই অসিয়ত লিখে রাখে ৷” (বুখারী-২৭৩৮) 
আব্দুল্লাহ ইবনে উমর রা. বলেন, 
SLs | AS Ja EE Bl dy cam da Je op le 
CECE) 
“নবীজীর মুখে একথা শুনার পর অসিয়ত লেখা-বিহীন একটি 
রাত্রও আমার অতিবাহিত হয়নি৷” 


আত্মার সাথে মৃত্যুর সম্পর্ক 

দেহের মাঝে আত্মার প্রকৃতি নিয়ে মানুষ মতোপার্থক্য করেছে। 
আত্মা দেহের প্রত্যেকটি অঙ্গে বিচরণশীল। আত্মার উপস্থিতিই 
জীবন। আত্মা এবং অন্তর অভিন্ন বস্তু। আত্মার বিচরণক্ষেত্র 
হলো দেহ দেহ থেকে আত্মা যখন পৃথক হয়ে যায়, তখন মানুষ 
মৃত্যুর সম্মুখীন হয়। 

রূহ কেবল একটি সৃষ্টি । তবে দেহের মৃত্যুর ফলে আত্মার মৃত্যু 
ঘটে না। আত্মার দেহ-বিচ্ছেদ ইন্তেকাল (স্থান-পরিবর্তন) মাত্র; 
কিন্তু আত্মার কোনো মৃত্যু নেই । দেহ নিঃশেষ হওয়ার পরও 
আত্মা অবশিষ্ট থাকে ৷ হয়তো চির-সুখে অথবা অসহনীয় দুঃখে । 


103 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


বাস্তবতা... 


যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ পছন্দ করে, আল্লাহও তার সাক্ষাৎ 
পছন্দ করেন। আর যে আল্লাহর সাক্ষাৎ অপছন্দ করে, আল্লাহও 
তার সাক্ষাৎ অপছন্দ করেন। 


104 


wwuw.islamerpath.wordpress.com 


মৃতের বিধান 


জ্ঞান ও চিকিৎসা বিজ্ঞানের এ 
অত্যাধুনিক যুগে মৃত্যু আসার 
পূর্বেই নিদর্শন দেখে অনেকেই 
মৃত্যু বুঝে ফেলে ৷ কিন্তু অনেক 
সময় মানুষ সম্পূর্ণ প্রতিকুল 
পরিস্থিতিতে মৃত্যুবরণ করে। 
তাই মৃত্যুর নিদর্শনাবলী 
সম্পর্কে অবগত হওয়া সকলের জন্যই একান্ত জরুরী । 

মৃত্যুর কিছু শরয়ী বিধান রয়েছে রয়েছে কিছু ফিকহী মাছায়িল। 
তাই মৃত্যুর নিদর্শনগুলো জানতে হবে। মৃতের গোসল এবং তার 
কাফন-দাফনের পদ্ধতি শিখতে হবে। 


* মৃত্যুর নিদর্শনগুলো কী কী? 
* মৃতকে কীভাবে গোসল দেয়া হয় এবং কাফন পরানো হয়? 
* কীভাবে জানাযা পড়তে হয় এবং দাফন করতে হয়? 


মৃত্যুর নিদর্শন 


105 


www.islamerpath.wordpress.com 


Contents 


রূহ বের হওয়ার সময় মৃতের উপর যে সব অবস্থার প্রকাশ 
ঘটে, 

১। অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকবে, যেন তার দৃষ্টি উপরের 
দিকে বহুদূর চলে গেছে। 

২। নাসিকা খানিকটা ডানদিকে অথবা বামদিকে সরে যাবে। 
৩। সর্বাঙ্গ নিস্তেজ হওয়ার ফলে চোয়ালের নিম্নাংশ ঠাণ্ডা হয়ে 
যাবে। 

8। দেহ শিথিল হয়ে যাবে। 

৫। হৃদকম্পন থেমে যাবে। 

এ সবগুলো বা কয়েকটি যদি কারো উপর প্রকাশ হয়, তবে 
বুঝতে হবে তার মৃত্যু হয়ে গেছে। 


লাশ কবরে নিয়ে যাওয়া 

দ্রুত কাফন ও জানাজা শেষ করে লাশ কবরের দিকে নিয়ে 

যাওয়া উত্তম । নবী করীম সা. বলেন, 

lo SSK 0b lel Ge Jl Waly SUL Sx 13] 

of ly b: AG ALlo p SIN ls dy. dy: Ab 
Ed et 915 LSID) sgh FE re 2 tl 2S 

“জানাজা শেষ হলে লোকেরা যখন লাশ কাঁধে উঠায়, মৃত 

সৎলোক হলে তখন বলতে থাকে, দ্রুত নিয়ে চল আমায়.. দ্রুত 

নিয়ে চল আমায়..। আর অসৎ হলে বলতে থাকে- হায়, কোথায় 


106 


www.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


নিয়ে চললে আমায়? এভাবে সে চিৎকার করতে থাকে মানুষ 

ব্যতীত সকল প্রাণীই তার চিৎকার শুনতে পায়। যদি মানুষ 

শুনত তবে বেহুশ হয়ে যেত ৷” (বুখারী-১৩১৪) 

দ্রুত কাফন-দাফন সম্পন্ন করা উত্তম । নবী করীম সা. বলেন, 

ile dl OB BULL lol 

SU Oly 4d) Gpdd xd es RE 

OF Sys HS DS ssw ah 
TH 

দাফন সম্পন্ন কর। যদি সে 

সৎ হয়, তবে কতই না উত্তম স্থানে তাকে এগিয়ে দিচ্ছ। আর 

যদি অসৎ হয়, তবে অনিষ্টকে তোমাদের কাঁধ থেকে নামিয়ে 

দিচ্ছ ৷” (মুসলিম-১৩১৬) 


তিনটি বস্তু মৃতের সাথে কবরে যায় 
জীবদ্দশায় মানুষ কতকিছু কামনা করে, সম্পদ সঞ্চয়, উৎকৃষ্ট 
ফার্নিচার দিয়ে ঘর সঙ্জিত-করণ, সর্বাধুনিক গাড়ি নির্বাচন, 
সর্বোন্নত বাড়ী নির্মাণ ইত্যাদি । পাশাপাশি সে গুরুত্ব দেয় তার 
স্ত্রী-সন্তান ও পেশা; ভাল হোক চায় মন্দ । 
অতঃপর যখন মারা যায়, তখন তিনটি বিষয় তার সাথে কবরের 
দিকে যায়- ধন সম্পদ, অর্থাৎ তার কেনা গাড়িতে করে তাকে 
107 


www.islamerpath.wordpress.com 


Contents 


নিয়ে যাওয়া হয়। পরিবার অর্থাৎ স্ত্রী-পুত্র ও ভাই-বোন এবং 

তার কর্ম। কবরস্থ করার পর প্রথম দুটো ফিরে যায়। কেবল 

কর্ম তার সাথে রয়ে যায় । 

হ্যাঁ.. পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব, ধন-সম্পদ.. সবকিছুই ফিরে 

যায়। কেবল তার কর্মই তার সাথে থেকে যায়। যেমনটি নবী 

করীম সা. বলেছেন, 

cdg day alal axis 12g G23 OU ad BBE Sl 
AF G23 dley dal ay 

“তিনটি বস্তু মৃতের সাথে কবরের দিকে যায়, দুটি ফিরে আসে, 

একটি রয়ে যায়- সম্পদ, পরিবার ও কর্ম। পরিবার ও সম্পদ 

ফিরে আসে; থেকে যায় কেবল কর্ম ৷” (মুসলিম) 

আত্মার দেহ-বিচ্ছেদের পরপরই মৃত দুনিয়ার জগত থেকে 

বারযাখের জগতে চলে যায় । 

তবে কেমন হয় সেই বারযাখী জীবন? 

আর কবরবাসীর অবস্থাই কীরূপ? 


হায় আশ্চর্য! 
আর যে কবরে সঙ্গ দেবে, তাকে আমরা অবহেলা করি । 


108 


wwuw.islamerpath.wordpress.com 


. আত্মা এবং দেহের সম্পর্ক 
.. কবরে শান্তি ও শান্তির পক্ষে প্রমাণ 


.. বারযাখী জীবনে মানুষের অবস্থা 
. কবরের আযাবের কারণ 

. যে সকল সৃষ্টি ধ্বংস হয় না 

.. কবরের ব্যাপারে সাতটি বিধান 


109 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


ভূমিকা 


বারযাখ অর্থ হলো দু’টি বস্তুর মাঝে পার্থক্য বিধানকারী এক 
সীমারেখা (অন্তরাল)। যেমনটি আল্লাহ কুরআনে বলেছেন, 


ci KOEN LICE} 

“উভয়ের মাঝখানে রয়েছে অন্তরাল, যা তারা অতিক্রম করে 
না।” (সুরা আর-রাহমান-২০) অর্থাৎ সুমিষ্ট পানি ও লবণাক্ত 
পানির মাঝে রয়েছে একটি সীমারেখা, ফলে এতদুভয় মিশ্রিত 
হয়না। 

বারযাখ এর জীবন হলো দুনিয়া এবং আখেরাতের মধ্যবর্তী 
একটি অন্তর্বতীকালীন জীবন। কবরস্থ হোক বা না হোক। 
জ্বালিয়ে দেয়া হোক, পানিতে ডুবিয়ে দেয়া হোক বা জীবজন্তু 
তাকে খেয়ে ফেলুক.. সর্বাবস্থায় তাকে বারযাখে পদার্পণ করতে 
হবে। 

মারা যাওয়ার সাথে সাথে মানুষ বারযাখী জীবনে প্রবেশ করে। 
পুনরুথ্ধান পর্যন্ত সে সেখানেই অবস্থান করবে। যেমনটি আল্লাহ 
তালা বলেছেন, 


110 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


le -a8 03 LOST BIE 
“যখন তাদের কারও কাছে মৃত্যু আসে, তখন সে বলে, হে 
আমার পালনকর্তা, আমাকে পুনরায় (দুনিয়াতে) প্রেরণ করুন! 
যাতে আমি সৎকর্ম করতে পারি, যা আমি করিনি । কখনই নয়, 
এ তো তার একটি কথার কথা মাত্র । তাদের সামনে বারযাখ 
(পর্দা) রয়েছে পুনরুথান দিবস পর্যন্ত ৷” (সুরা মুমিনুন ৯৯-১০০) 


lll 


wwuw.islamerpath.wordpress.com 


কবর 


কবর হলো মানুষের ঘর এবং কেয়ামত পর্যন্ত তাদের 
আবাসস্থল । কবরস্থকরণ বিষয়টি প্রথম আদম সন্তান থেকেই 
প্রচলিত। সৎকর্মশীলগণ কবর থেকে শিক্ষা গ্রহণ করে এবং 
দু'চোখে অশ্রু ঝরায়। 
কারণ, তারা ভালো করেই 
একদিন তাদেরকে সেখানে 
চলে যেতে হবে। 


* তবে কবর কী? 

* সেখানে মানুষের অবস্থা কীরূপ হবে? 

* কেনইবা নবী করীম সা. আমাদেরকে কবর যিয়ারতের 
আদেশ করেছেন? 


একটি ঘটনা 
একদা উমর বিন আব্দুল আযীয রহ. তার পরিবারস্থ একজনের 
দাফন শেষে উপস্থিত লোকদের দিকে তাকিয়ে বলতে লাগলেন, 


112 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


“হে লোকসকল! কবর আমাকে ডেকে বলছে, হে উমর বিন 
আব্দুল আযীয, জিজ্ঞেস কর না তোমার বন্ধুদের সাথে আমি কী 
আচরণ করেছি?! বললাম, কী আচরণ করেছ! বলল, তাদের 
কাফন ছিড়ে ফেলেছি। দেহ ক্ষতবিক্ষত করেছি। রক্ত চুষে 
নিয়েছি। মাংস ভক্ষণ করেছি। জিজ্ঞেস করছ না তোমার 
সুহৃদদের সঙ্গে কীরূপ আচরণ করেছি? বললাম, কীরূপ? বলল, 
তাদের দুই হাতকে কজি থেকে আলাদা করে দিয়েছি। দুই 
কনুইকে বাহু থেকে পৃথক করে দিয়েছি দুই বাহুকে স্কন্ধ থেকে 
বিচ্ছিন্ন করে দিয়েছি। নিতম্বকে উরু থেকে দূরে সরিয়ে 
দিয়েছি। দুই উরুকে হাঁটু থেকে আলাদা করে দিয়েছি। দুই 
হাটুকে নলা থেকে পৃথক করে ছেড়েছি দুই নলাকে পা থেকে 
বিচ্ছিন্ন করে দিয়েছি। 

অতঃপর উমর কাঁদতে কাঁদতে বললেন, জেনে রেখো, দুনিয়ার 
আয়ু খুবই অল্প । এখানকার সম্মানিতরা একদিন অপমানিত 
হবে। যুবকেরা একদিন বৃদ্ধ হবে। জীবিতরা একদিন মৃত্যুমুখে 
পতিত হবে। দুনিয়ার মোহে যে প্রতারিত হলো, সেই প্রকৃত 
তত । 

আধুনিক শহর-বন্দরের রূপকারগণ আজ কোথায়? মাটি তাদের 
সঙ্গে কী আচরণ করেছে? কীট তাদের হাড়গুলো কী বানিয়েছে? 
দুনিয়াতে তারা কোমল বিছানায় আরাম করত ৷ দামি গালিচার 
উপর হাঁটত। শত শত সেবক-সেবিকা রাতদিন ব্যস্ত থাকত 
তাদের বিনোদন দিতে তাদের জন্য পানিয় সরবরাহ করতে । 

113 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


তাদের কবরের দিকে আজ তাকিয়ে দেখ! ধনিদের জিজ্ঞেস কর, 
কোনো সম্পদ কি তারা সেখানে নিয়ে যেতে পেরেছে? 
দরিদ্রদের জিজ্ঞেস কর, তাদের দরিদ্্য কি সেখানে অবশিষ্ট 
আছে? 
তাদের জিহ্বাকে জিজ্ঞেস কর, যা দিয়ে তারা কথা বলত । 
চোখকে জিজ্ঞেস কর, যা দিয়ে তারা সৌন্দর্য অবলোকন করত । 
তাদের নরম চামড়া এবং সুশ্রী চেহারাগুলো সম্পর্কে জিজ্ঞেস 
কর কীট এগুলো কীসে পরিণত করেছে! বিবর্ণ করে ছেড়েছে। 
মাংস খেয়ে ফেলেছে হাড়গুলো ছিন্নবিচ্ছিন্ন করে দিয়েছে। 
কোথায় আজ তাদের সেবক-সেবিকা? কোথায় তাদের অঢেল 
ধনসম্পদ? আল্লাহর শপথ, কবরে তারা গালিচা বিছানোর 
সুযোগ পায়নি । সোফায় হেলান দেয়ার সাহস পায়নি । দিন-রাত 
কি তাদের জন্য সমান নয়? মৃত্যু তাদের আমলকে বন্ধ করে 
দিয়েছে। বন্ধু-বান্ধব থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। স্ত্রীরা ভিন্ন 
স্বামী গ্রহণ করে সংসার করছে। ছেলে-মেয়েরা নতুন জীবন 
নিয়ে সুখে আছে। উত্তরাধিকার পেয়ে সকলেই পরম শান্তিতে 
দিনযাপন করছে। 
আর কারো কারো কবরকে প্রশস্ত করে দেয়া হয়েছে। সেখানে 
তারা সীমাহীন সুখে জীবনযাপন করছে। 
অতঃপর আবারো কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, “হে 
আগামীর কবর-বাসী! কীসে তোমাদের প্রতারিত করে রেখেছে? 
আজকের সজ্জা, সুগন্ধি এবং সোৌন্দর্য কি সেদিন তোমার সঙ্গে 
114 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


থাকবে? হায়, মৃত্যুর ফেরেশতা পালনকর্তার পক্ষ থেকে কী 
বার্তা নিয়ে তোমার কাছে এসে পৌঁছুবে?! 

অতঃপর ক্রন্দনরত অবস্থায় বাড়ী ফিরে গেলেন। এর ঠিক এক 
সপ্তাহ পরই তিনি ইন্তেকাল করেছিলেন। (আল্লাহ তাঁকে রহম 
করুন) 


কবরই তোমার প্রকৃত ঘর, 
একে সুসজ্জিত কর অথবা অবহেলায় নষ্ট কর! 


115 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


কবরে মানুষের অবস্থা 


কবর এমন এক জগত, যেখানে অনেক কিছুই ঘটতে পারে। 
নবী করীম সা. আমাদেরকে সে সম্পর্কে অবহিত করে সতর্ক 
করেছেন। আমল অনুযায়ী কবরে মানুষের অবস্থা বিভিন্ন রকম 
হয়। 

উপস্থিতি, মুমিনদের জন্য আসমানের দরজাগুলো উন্মোচন এবং 
কাফেরদের জন্য তা বদ্ধকরণ ইত্যাদি বিষয়গুলো নবী করীম 
সা. সবিস্তারে বর্ণনা করেছেন। 


* তাহলে মুমিন ও কাফেরের মধ্যে কী পার্থক্য? 
* এবং দেহের সাথে আত্মার কী সম্পর্ক? 


মুমিনের অবস্থা 

li Sls JB 4 doy pe bas + JE je cx ob 8 

Id 389 2b byes de SK lym Caley 221 Jo EB i de 

S54 Hl SE be BLU dost IE Hil Cs Se SK; 4 

2 JES BH So CEES SE) all Lal STE FBS 
116 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


0 FS SE 55430 a sl Ss SOL 45) I 5 

Le LA HE 10 Ge ts Ls IE 8 os SS ites 
0 TS fs RL 3st Dl 1 F ofl Ys 
E28 JE liy5 Hl bs Ld do hl i 
S Ubi Gil 13% BEG se do hdl Ji SF J 
DE 35 A DS SG Bled Gis SE 4 Bh ss 

55 de Sis Ds i CE Ue 5 2% 
ls GES) SS bs fs Go Ss 3 GG Si22 JE 
bs Bd ES SELES Eb DL Le SB Sk bl E53) 
EB LY Igskn Bil sil J k HE Sell dS 
LY 3 HE ES CE Gl ll dY BHI sl Eb LS 
hb sx ks Ed fad hl lh de Ill gd 
£5 ks isl js HEE Vo SY ef dd dhs 


Hs bY SN LAY C23 dy Do bY Nas MI GS dS 
le Lj 4 NG Es Al dots dG SG Lt Gl gl 


www.islamerpath.wordpress.com 


ee নর 2 55 SHE Sic Sf ls EAE 
4 4 Els G5 be 2 35 SEE UY 1281 54 
POE ctl Sa Tt inal Meat 
Sl 10 I LE ESS cdl Sug ss Mis cdl 538 dos 
Sn ds tie Sle SI GA tt 


৬ 


এ ঠা 55: he MAGE Miss ie Cid Sb 
J Pld es 

2 J) Gi L be Cll 3 OF Gull of 381 Sadi 5 I 
ELA a 43 Be SOG sll Ss LS 5 
ail kis OS 

dl ui UE dd os ts sb Sl Ds fF 


ON 


Contents 


S23Nly cll cm De 8 axl Jl Ball bs Bal ES 


AE Bo 04 BEL BST BE BLL NG DL 
5 hs oo FR be EAS A ES Bs 
১) SII 5 Ya dF be S954 I bG Sodan ol 46 


| Sie 


ME sie রে DE En DE SA Lil til Ale 


118 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


L 4A Lr Ed 25 > s7- 72 Ee 
BHAA E> 5S NH Se ER ডি el 
re i 
£ alo & ৫ CES 
GEE Gl 55S ee SHE 4 S55 hl J 


ENE BES 5 28 SIE Sie oa 

Y) {OGL HIE ESC E02 542275 
DT 4 3 NG sb 6G es 4 S95 
3 Y 56 56 J Dis UY NG 3 JY 356 56 J 

33 J is a bo HSS Lo sll Sg) is G2 Nok 
dL GES 15815 61 Cs 2 520 EF 0 el ds a sg 
5 AS Es HE Sb E65 bi bs bs 20 
3 LE Ep 5 Sl to 35 Cd Se sls 3d 
REET or in cS YE SiS IA ls od sib 
3 DEG SS Sx Lk LE dl IE deans Sa 


119 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


3 Rr 3 A of 4 mk FELINE Y D5 dg 
dl ume fc bl 0 B= hfe 08 bl OF Jax le: 
« HEN) ph FE nt ie 9S GF Re 4S UNE 
বারা বিন আযিব রা. বলেন, একদা নবী করীম সা. এর সাথে 
আমরা এক লোকের জানাজায় উপস্থিত হলাম নবী করীম সা. 
কবরের উপরে বসলে আমরা তার চারপাশে বসে গেলাম। 
শান্তভাবে উপবেশন করলাম, ঠিক যেন আমাদের মাথার উপর 
পাখি বসে আছে অন্যদিক মৃতের জন্য কবর খনন চলছিল। 
নবীজী দুইবার অথবা তিনবার বললেন, কবরের আযাব থেকে 
তোমরা আল্লাহর আশ্রয় প্রার্থনা কর! 

অতঃপর বললেন, মুমিন 
ব্যক্তির যখন ইহজগৎ ত্যাগ 
সময় হয়, তখন আসমান 
আলোকোজ্জ্বল চেহারা-ধারী 
অতিসুন্দর ফেরেশতাগণ 
জান্নাতের একটি কাফন ও জান্নাতের একটি চাদর নিয়ে তার 
কাছে অবতরণ করে তার দৃষ্টিসীমার ভেতরে বসে যায়। 
অতঃপর মৃত্যুর ফেরেশতা তার মাথার পাশে এসে বসে বলতে 
থাকে, হে পবিত্র আত্মা, আল্লাহর সন্তুষ্টি ও ক্ষমার সহিত তুমি 


120 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


বেরিয়ে এসো! তখন পানি যেমন পাত্রের মুখ থেকে ধীরে ধীরে 
বেয়ে পড়তে থাকে, আত্মাও তেমন ধীরে ধীরে বের হয়ে চলে 
আসে৷ অতঃপর মৃত্যুর ফেরেশতা রূহকে কবজা করে অবিলম্বে 
এ কাফনে আবৃত্ত করে নেয়। আর তা থেকে মিশকের চেয়েও 
অধিক সুঘাণ বের হতে থাকে। 


আসমানের দিকে যাত্রা 
নবীজী বলতে লাগলেন, 
অতঃপর তারা রূহকে নিয়ে 
উর্ধ্বাকাশে গমন করে। 
পথিমধ্যে যখনই কোনো 
কে এই পবিত্র আত্মা? 
উত্তরে বলা হয়, অমুকের পুত্র অমুক (দুনিয়ায় সর্বোত্তম যে নামে 
তাকে ডাকা হতো) এভাবে তারা দুনিয়ার আসমানে গিয়ে স্থির 
হয়। আসমানের দরজা খুলতে বলা হলে তার জন্য দরজা খুলে 
দেয়া হয়। এভাবে প্রত্যেক আসমানের দরজা তার জন্য উনুক্ত 
করে দেয়া হয়। শেষপর্যন্ত সপ্তম আসমানে গিয়ে স্থির হয়। 
অতঃপর আল্লাহ বলেন, আমার এ বান্দার নামটুকু 
তোমরা “ইল্লিয়্যান”-এ লিখে দাও এবং জমিনে তাকে ফেরত 
পাঠাও। কারণ, জমিন থেকেই তাকে সৃষ্টি করেছি। জমিনেই 


121 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


তাকে ফেরত পাঠাব এবং জমিন থেকেই তাকে পুনরু্খান 
করব। 

অতঃপর তার রূহ দেহে প্রত্যাবর্তন করলে দু'জন ফেরেশতা 
এসে তাকে বসিয়ে জিজ্ঞেস করেন, তোমার প্রভু কে? সে বলে, 
আমার প্রভু আল্লাহ! জিজ্ঞেস করে, তোমার ধর্ম কী? উত্তর দেয়, 
আমার ধর্ম ইসলাম। আবার জিজ্ঞেস করে, তোমাদের কাছে 
প্রেরিত এই পুরুষটি কে? সে বলে, তিনি আল্লাহর রাসূল? 
আল্লাহর কালাম পড়েছি, তাতে বিশ্বাস করেছি এবং সত্যায়ন 
করেছি। 

তঃপর আসমান থেকে ঘোষকের (ঘোষণা ভেসে 
জান্নাতের বিছানা বিছিয়ে দাও! জান্নাতের পোশাক পরিয়ে দাও! 
জান্নাতের দিকে তার জন্য একটি দরজা করে দাও! অতঃপর 
জান্নাতের সুবাস ও সুবাতাস তার কাছে আসতে থাকে। কবর 
তার দৃষ্টিসীমা পরিমাণ প্রশস্ত করে দেয়া হয় এবং তার কাছে 
সুন্দর সুশ্রী, সুগন্ধিময় ও শ্রেষ্ঠ পোশাকে সজ্জিত একলোক এসে 
বলে, সর্বোত্তম বিষয়ের সুসংবাদ গ্রহণ কর! এটাই সেই 
প্রতিশ্রুত দিন। সে জিজ্ঞেস করে, তুমি কে? তোমাকে দেখে 
শুভ-লক্ষণ বুঝা যাচ্ছে! উত্তরে সে বলে, আমি তোমার সৎকর্ম 
অবশ্যই তুমি দুনিয়াতে আল্লাহর আনুগত্যে তৎপর ছিলে। 
আল্লাহর অবাধ্যতায় নিরুৎসাহী ছিলে। ফলে আল্লাহ্‌ তোমাকে 

122 


www.islamerpath.wordpress.com 


Contents 


এই সম্মান দান করেছেন। অতঃপর সে বলতে থাকে, হে 
প্রতিপালক, কেয়ামত সংঘটিত করুন, যেন আমি আমার 
পরিজন ও (জান্নাতের) ধন-ভাগ্তারের দিকে ফিরে যেতে পারি । 
হ্যাঁ. আমিই তোমার সেই সৎকর্ম,. তবে কী ছিল তার সৎকর্ম..? 
এ তো তার নামায, রোযা, তার সততা ও সত্যবাদিতা, তার ভয় 
ও কান্না, তার হজ্জ্ব ও উমরা, তার কুরআন তেলাওয়াত, 
পালনকর্তার প্রতি তার অতিশয় শ্রদ্ধা ও ভালোবাসা, রাত্রিকালে 
তার সদাচরণ, জ্ঞানের প্রতি তৃষ্ণা, আল্লাহর পথে জিহাদ এবং 
সত্যের দিকে মানুষকে দাওয়াত মুমিন ব্যক্তি সুন্দর এই 
লোকটিকে সুসংবাদ দিতে দেখবে চারপাশে তাকিয়ে দেখবে, 
কবর তার দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত হয়ে গেছে। তাতে জান্নাতের 
বিছানা বিছানো গায়ে জান্নাতের পোশাক । সে বুঝতে পারবে, 
জান্নাতে তার জন্য অপেক্ষমাণ নেয়ামতসমূহের তুলনায় এগুলো 
কিছুই না। ফলে দোয়া করতে থাকবে, হে প্রতিপালক! কেয়ামত 
ত্বরান্বিত করুন, যেন পরিবার ও চিরসুখের দিকে আমি চলে 
যেতে পারি। 


কাফের ও পাপিষ্ঠের অবস্থা 
নবী করীম সা. বলছিলেন, নিশ্চয় কাফের ও পাপিষ্ঠের যখন 
মৃত্যুর সময় হয়, আখেরাতের দিকে যাত্রার মুহূর্ত এসে যায়, 


123 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


আসমান হতে তখন কালো কুৎসিত আকৃতিতে মোটা অমসৃণ 
পোশাক নিয়ে ফেরেশতাগণ তার কাছে এসে তার দৃষ্টিসীমার 
ভেতরে বসে যায়। 

অতঃপর মৃত্যুর ফেরেশতা এসে 
মাথার পাশে বসে বলে, হে 
পাপিষ্ঠ আত্মা, আল্লাহর ক্রোধ ও 
গোস্বা নিয়ে তুই বেরিয়ে আয়! 
অতঃপর আত্মা শরীরে ছুটাছুটি 
করতে থাকে । অতঃপর 
ফেরেশতা তার শরীর থেকে এমনভাবে তাকে টেনে বের করে, 
যেমন গরম শিক থেকে সিদ্ধ মাংস টেনে বিক্ষিপ্তভাবে আলাদা 
করা হয়। আসমান জমিনের সকল ফেরেশতা তাকে অভিশাপ 
দিতে থাকে। আত্মা বহিষ্কারের পর অবিলম্বে তাকে সেই মোটা 
অমসৃণ পোশাকের ভিতরে রেখে দেয়া হয়। আর তা থেকে 
পচা-গলা বস্তুর চেয়ে নিকৃষ্ট দুর্গন্ধ বের হতে থাকে৷ তাকে নিয়ে 
ফেরেশতারা উপরে উঠতে থাকে। কোনো ফেরেশতার পাশ 
দিয়ে অতিক্রম-কালে জিজ্ঞেস করে, কে এই পাপিষ্ঠ আত্মা? 
উত্তরে তারা বলে, অমুকের ছেলে অমুক (দুনিয়াতে যে নিকৃষ্ট 
নাম দিয়ে তাকে ডাকা হতো) শেষপর্যন্ত তাকে দুনিয়ার আসমান 
পর্যন্ত নিয়ে আসমানের দরজা খুলতে বলা হয়, কিন্তু পাপিষ্ঠ এই 
আত্মার জন্য দরজা খোলা হয় না। অতঃপর নবীজী আয়াত পাঠ 

124 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


না। যে পর্যন্ত না সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করে।” (সূরা 
আ'’রাফ-৪০) 

অতঃপর আল্লাহ বলেন, তার নামটা জমিনের 
সর্বনিম্ন “সিজ্জীন”-এ লিখে দাও! অতঃপর তার রূহকে নিক্ষেপ 
করা হয়। নবীজী আয়াত পাঠ করলেন, “যে কেউ আল্লাহর 
সাথে শরীক করল; সে যেন আসমান থেকে ছিটকে পড়ল, 
অতঃপর মৃতভোজী পাখী তাকে ছোঁ মেরে নিয়ে গেল অথবা 
বাতাস তাকে উড়িয়ে নিয়ে কোনো দূরবর্তী স্থানে নিক্ষেপ 
করল ।” (সূরা হজ্ব-৩১) 

অতঃপর আত্মা দেহে প্রত্যাবর্তন করলে দু'জন ফেরেশতা এসে 
তাকে বসিয়ে জিজ্ঞেস করে, তোমার প্রভু কে? সে বলে, হায় 
হায়.. আমি তো জানি না৷ জিজ্ঞেস করে, তোমার ধর্ম কী? সে 
বলে, হায় হায়.. আমি তো জানি না। আবার জিজ্ঞেস করে, 
তোমাদের কাছে প্রেরিত এই ব্যক্তিটি কে? সে বলে, হায় হায়.. 
আমি তো জানি না। তারা বলতে থাকে, তুমি কিছুই জাননি! 
কিছুই পড়নি! 

অতঃপর আসমান হতে ঘোষকের ঘোষণা ভেসে আসে, “সে 
মিথ্যা বলেছে, সুতরাং তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে 
দাও! জাহান্নামের দিকে তার জন্য দরজা করে দাও! ফলে 
জাহান্নামের উত্তাপ এবং অগ্নিশিখা তার কবরে আসতে থাকে । 
কবরকে তার জন্য অতি-সংকীর্ণ করে দেয়া হয়, ফলে তার 
দেহের মাংসপিণুগুলো বিক্ষত হয়ে যায়। অতঃপর দুর্গন্ধযুক্ত, 

125 


wwuw.islamerpath.wordpress.com 


বিশ্রী ও ভয়ানক চেহারাবিশিষ্ট একলোক অমসৃণ পোশাকে তার 
কাছে এসে বলতে থাকে, এটাই তোমার সেই প্রতিশ্রুত দিন। 
আল্লাহর আনুগত্যে তুমি অবহেলা করতে আল্লাহর অবাধ্যতায় 
তুমি তৎপর ছিলে। ফলে তোমার আজ এই পরিণতি। সে 
বলবে, তুমি কে? তোমাকে দেখে অশুভ লক্ষণ বুঝা যাচ্ছে। সে 
বলবে, আমিই তোমার সেই অপকর্ম. 

হ্যা.. সে বলবে, আমিই তোমার সেই অপকর্ম..! তবে কী সেই 
অপকর্ম..? 

এতো আল্লাহর সঙ্গে তার অংশীদার সাব্যস্ত-করণ, আল্লাহকে 
ছেড়ে অন্যদের নামে শপথ, কবর-পূজা, মদ্যপান, ব্যভিচার, সুদি 
লেনদেন, গানবাদ্য শ্রবণ, উপদেশ-কারীদের অবমূল্যায়ন এবং 
সৃষ্টিকর্তার উপর দুঃসাহস প্রদর্শন । সেদিনের শত অনুতাপ তার 
কোনো কাজে আসবে না। পরিতাপ কেবল বাড়তেই থাকবে। 
সেদিনের হাজারো অশ্রু ফোটা বিন্দুমাত্র উপকারে আসবে না। 
কোথায় ছিল তোমার এত মায়াকান্না, যখন তুমি নিষিদ্ধ বস্তুর 
দিকে তাকিয়ে থাকতে! অশ্লীলতা এবং কু-প্রবৃত্তির অনুসরণ 
করতে! যৌনাঙ্গ, দৃষ্টি, কর্ণ ইত্যাদি সংরক্ষণের জন্য কত 
উপদেশ তোমার কাছে এসেছিল। আজ তুমি কাঁদো বা হাসো; 
শাস্তি হতে রক্ষা পাওয়ার কোনো উপায় নেই । আল্লাহ বলেন, 


ESET WE Bot GS 


126 


www.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


“এতে প্রবেশ কর অতঃপর তোমরা সবর কর অথবা না কর, 
উভয়ই তোমাদের জন্য সমান । তোমরা যা করতে তোমাদেরকে 
কেবল তারই প্রতিফল দেয়া হবে” (সূরা তুর-১৬) 
তখনই সে বুঝতে পারবে, কবর-পরবর্তী জীবন অধিক ভয়াবহ 
অধিক স্থায়ী । 

নবীজী বলেন, অতঃপর সে বলবে, হে পালনকর্তা! আপনি 
কেয়ামত ঘটাবেন না। অতঃপর তার শাস্তির জন্য এক অন্ধ, 
বোবা ও বধির ফেরেশতা নিয়োগ করেন, যার হাতে একটি 
বিশাল হাতুড়ি, তা দিয়ে যদি সে পর্বতকে আঘাত করে, তবে 
নিমিষেই পর্বত মাটির সাথে মিশে যাবে৷ হাতুড়ি দিয়ে সে তাকে 
একটি আঘাত করে, আঘাতের ফলে সে মাটির সাথে মিশে 
যায়। অতঃপর তাকে পুনরায় জীবিত করে পূর্বের মতো করে 
দেয়া হয়। আবারো ফেরেশতা তাকে আঘাত করে মাটির সাথে 
মিশিয়ে দেয় । তার চিৎকার মানুষ ও জ্বিন ছাড়া সকলেই শুনতে 
পায়৷ (মুসনাদে আহমদ-১৮৫৩৪) 

এই হলো কবরে মানুষের অবস্থা । মুসলিমরা যদি জানত, তবে 
অবশ্যই তার জন্য পূর্ণ প্রস্তুতি নিত। কবরকে জান্নাতের বাগিচা 
বানাতে প্রাণপণ চেষ্টা করত অধিক পরিমাণে সৎকর্ম করত । 


হে আল্লাহ! আমাদের কবরগুলো জান্নাতের বাগিচা বানিয়ে দিন! 
জাহান্নামের গহ্বর থেকে আমাদের বাঁচান । 
127 


www.islamerpath.wordpress.com 


Contents 


আত্মা এবং দেহ 


কবরে সুখ বা শাস্তি অবশ্যম্ভাবী । এতে বিন্দু পরিমাণ সন্দেহের 
অবকাশ নেই সকল সৃষ্টির উপরই তা প্রতিফলিত হবে। দাফন 
হোক বা না হোক ৷ 


* কবরে সুখ বা শাস্তি আত্মায় প্রতিফলিত হবে নাকি দেহে? 

* আত্মার অবস্থান কোথায়? 

* মুমিনদের আত্মার পরিণাম-স্থল কোথায় এবং কাফেরদের 
আত্মার পরিণাম-স্থল কোথায়? 


ভূমিক 
আল্লাহ ব্যতীত কেউ আত্মিক তত্ত্ব সম্পর্কে অবগত নয়। যেমনটি 
আল্লাহ বলেন, 


Ao aS 
“তারা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করে। বলে দিন রূহ 
আমার পালনকর্তার আদেশ খঘটিত। এ বিষয়ে তোমাদেরকে 
সামান্য জ্ঞানই দান করা হয়েছে” (সূরা ইসরা-৮৫) 


128 


www.islamerpath.wordpress.com 


Contents 


কবরে সুখ বা শাস্তি মূলত আত্মার উপর প্রতিফলিত হবে। 
দাফনের পর তা দেহের সাথে থাকুক বা দেহ থেকে বিচ্ছিন্ন 
হোক । যেমন, কাউকে যদি পুড়িয়ে ফেলা হয় বা তার লাশ 
কেটে টুকরো টুকরো করে দেয়া হয়। সুখ বা শাস্তি আস্বাদনের 
জন্য আত্মা দেহের মুখাপেক্ষী নয়। কেবল আত্মাই শাস্তি এবং 
সুখ অনুভব করতে পারে। 


আত্মার অবস্থান কোথায়? 
উত্তরঃ মৃত্যুর পর তার অবস্থান বিভিন্ন স্থানে হতে 
পারে। জান্নাতে, জাহান্নামে, ভূপৃষ্ঠে বা অন্য কোনো স্থানে । 


নবীদের রূহ 

বারযাখী জীবনে নবীদের রূহগুলো “ইল্লিয়রীন”-এর সর্বোন্নত 
স্তরে অবস্থান করে। যেমনটি নবী করীম সা. মে'রাজের রাত্রিতে 
দেখেছিলেন। আদম আ. কে প্রথম আসমানে, ইয়াহিয়া এবং 
ঈসা আ. কে দ্বিতীয় আসমানে, ইউসুফ আ. কে তৃতীয় 
আসমানে, ইদ্রিস আ. কে চতুর্থ আসমানে, হারুন আ. কে পঞ্চম 
আসমানে, মুছা আ. কে ষষ্ঠ আসমানে এবং ইবরাহীম আ. কে 
সপ্তম আসমানে দেখেছিলেন। 


129 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


130 


www.islamerpath.wordpress.com 


Contents 


শহীদদের রূহ 

বারযাখী জীবনে শহীদদের রূহগুলো সবুজ পাখীদের দেহে 
অবস্থান করে। যেথা ইচ্ছা, ঘুরে বেড়ায় 

: ds 35 or EE Ml J Si 

EAA না > ন 5 Al 42 HI Er 

AD Ls tS LF CAAA BS GM HLL ¥ 

rT & EAS 

1a ols JT EO S22 

ie SATE fr AIH J 

ish «45 4) et od 0) ssh E Sli Les I 

Ss HE 52 G5 bs 5 8 Gf 6 ES Syed Js IG 

3 ol or ER ST fl 15 CB ols EE ie DS J Cs 

54 Dd SFE ES ee 25 16 


EE 


+০ 
ত) 


জীবিকা-প্রাপ্ত।” (সুরা আলে 
ইমরান-১৬৯) এই আয়াত 


131 


www.islamerpath.wordpress.com 


Contents 


সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেছিলেন, 

আশপাশে অবস্থান করে। জান্নাতের যেখানেই মনে চায় ঘুরে 
বেড়িয়ে অবশেষে এ প্রদীপের নিকট ফিরে আসে। তাদের 
প্রতিপালক তাদের প্রতি মনযোগী হয়ে বলেন, তোমাদের কী 
চাওয়া বল! তারা বলে, সবসময় আমরা জান্নাতে ঘোরাফেরা 
করি, যেখানেই মনে চায় যেতে পারি; এর চেয়ে বড় পাওয়া 
আর কী হতে পারে! এভাবে তিনবার জিজ্ঞেস করেন। কোনো 
উপায় না দেখে বলতে থাকে, হে প্রতিপালক, আমাদের 
দুনিয়াতে ফিরে গিয়ে আপনার পথে যুদ্ধ করে দ্বিতীয়বার শহীদ 
হয়ে আসি! অতঃপর পালনকর্তা কোনো চাওয়া নেই দেখে 
তাদের ছেড়ে দেন৷” (মুসলিম-৪৯৯৩) 


শহীদদের অবস্থার বিস্তারিত বিবরণ 

বারযাখী জীবনে নবীজীর চাচাতো ভাই জাফর বিন আবি তালিব 
রা. দু'ডানা দিয়ে ফেরেশতাদের সঙ্গে জান্নাতে উড়ে বেড়ান । 
জাফর রা. হচ্ছেন আলী রা. এর আপন ভাই৷ তিনি এবং তার 
স্ত্রী আসমা রা. কৈশোরেই ইসলাম গ্রহণ করেছিলেন। তার বয়স 
ছিল তখন ২১ বৎসর ইসলাম গ্রহণের পর মক্কায় তাদেরকে 
চরম নিপীড়নের সম্মুখীন হতে হয়। নবী করীম সা. তাদেরকে 


132 


www.islamerpath.wordpress.com 


Contents 


হাবাশায় (ইথিওপিয়া) হিজরতের অনুমতি দিলে তিনি হিজরত 
করে সেখানে চলে যান। মন্ধার উচ্চবংশীয় হওয়া সত্ত্বেও 
জন্মভূমি ছেড়ে তাকে পরদেশ হাবাশায় চলে যেতে হয়। যেখানে 
কেউ তাকে চেনে না, জানে না, তাদের ভাষা বুঝে না। তিন 
বৎসর সেখানে তিনি অবস্থান করেন। অতঃপর কুরাইশের 
সকল লোক ইসলাম গ্রহণ করেছে শুনে তিনি ও তার স্ত্রী মক্কায় 
ফিরে আসেন। কিন্তু নবী করীম সা. তাদেরকে আবারো হাবাশায় 
সেখানে সাত বৎসর অবস্থান করেন। 

পরবর্তীতে খায়বার বিজয়ের সময় নবী করীম সা. হাবাশায় 
মুসলমানকে পাঠান । তারা মদিনায় আসলে নবী করীম সা. 
তাদের দেখে যারপরনাই খুশি হন৷ উল্লেখ আছে, জাফর রা. কে 
দেখে তিনি তার দুই চোখে চুমু খেয়ে বুকে জড়িয়ে নিয়ে 
বলেছিলেন, 

Le poi fl EE Ct: Al Lb spl be 
বুঝতে পারছি না কোনটি আজ বেশী আনন্দের; খায়বার বিজয় 
নাকি জাফরের প্রত্যাবর্তন! (মুস্তাদরাকে হাকিম-৪২৪৯) 
জাফর রা. দৈহিকভাবে অনেকটাই নবীজীর সাথে সদৃশ্যপূর্ণ 
ছিলেন। এমনকি নবী করীম সা. জাফরকে দেখে বলতেন, 


Ee) = | 
133 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


অবয়ব ও চরিত্র দু'টোতেই তুমি আমার সাদৃশ্য পেয়েছ! 
(মুসনাদে আহমদ-৮৫৭) 


মুতা প্রান্তরের দিকে যাত্রা 
বেশীদিন হয়নি জাফর রা. 
মদিনায় এসেছেন, হঠাৎ 
সংবাদ এলো ররোমক 
বাহিনী মুসলিমদের 
বিরুদ্ধে যুদ্ধ করতে মুতা 
প্রান্তরে একত্র হয়েছে। সংবাদ পেয়ে নবীজী মুসলিমদের 
সমন্বয়ে সেনাবাহিনী গঠন করলেন। কমান্ডার নিযুক্ত করলেন 
যাইদ বিন হারিসাকে। বলে দিলেন, যাইদ নিহত হলে জাফর 
সেনাপতি । জাফর নিহত হলে আব্দুল্লাহ বিন রাওয়াহা । 

করীম সা. তাদেরকে মুতা প্রান্তরের দিকে প্রেরণ করলেন। 
মুসলিমগণ মুতা প্রান্তরে পৌঁছে দেখেন চার লক্ষ যোদ্ধার 
সমন্বয়ে গঠিত রোমক বাহিনী সেখানে উপস্থিত 

যুদ্ধ শুরু হলো যাইদ রা. ঝাণ্ডা হাতে নিলেন অল্প সময় যুদ্ধ 
করার পর তিনি শহীদ হয়ে গেলেন । অতঃপর জাফর রা. ঝাণ্ডা 
ধারণ করে যুদ্ধ করতে লাগলেন। লড়াই যখন চরম আকার 


134 


www.islamerpath.wordpress.com 


Contents 


ধারণ করল, ঘোড়া থেকে লাফ দিয়ে তিনি নেমে বলতে 
লাগলেন, 
ble bs Wl Ail li> 
elim 53 lie b> Spl 
ile FS) 13) Je 
“হায়, জান্নাত কতই না সন্নিকটে । কত সুঘাণময় । তার পানিয় 
কতই না শীতল নিম্ন-বংশীয় কাফের রোমকদের শাস্তি আজ 
ত্বরান্বিত । যাকেই সামনে পাব নিস্তেজ করে ছাড়ব ৷” 
ডান হাতে ঝাণ্তা ধারণ করে 
তিনি যুদ্ধ করছিলেন। এক 
শত্ৰুসেনা তার ডান হাতে 
আঘাত করলে ডান হাত 
কেটে পড়ে গেল । বাম হাতে 
ঝাণ্ডা ধারণ করলেন। বাম ' 
হাতে আঘাত করা হলে বাম হাতও কেটে গেল। অতঃপর 
কর্তিত উভয় বাহু দিয়ে বুকের সাথে ঝাণ্ডা ধারণ করে রাখলেন। 
শেষপর্যন্ত তিনি শহীদ হয়ে গেলেন। শাহাদাতকালে তার বয়স 
ছিল ত্রিশ বৎসর । 
আব্দুল্লাহ বিন উমর রা. বলেন, “আমি জাফর রা. এর লাশ 
দেখলাম ৷ তার দেহে নব্বইটিরও বেশী আঘাত ছিল৷” 


135 


www.islamerpath.wordpress.com 


Contents 


তঃপর আব্দুল্লাহ বিন রাওয়াহা ঝাণ্ডা হাতে নিলেন। তিনিও 

আক্রান্ত হয়ে শহীদ হয়ে গেলেন । সর্বশেষ খালিদ বিন ওয়ালিদ 
রা. ঝাণ্ডা ধারণ করলেন। শেষপর্যন্ত বিশাল রোমক বাহিনী 
পরাজিত হয়ে রণাঙ্গন ছেড়ে পালাতে বাধ্য হলো। 


মদিনায় শহীদদের সংবাদ 

এটা ছিল মুতা প্রান্তরের পরিস্থিতি। ওদিকে মদিনার অবস্থা 
বর্ণনা করতে গিয়ে আনাছ রা. বলেন, 

নবী করীম সা. ঘর থেকে বের হয়ে মিম্বরে উঠে বললেন, আমি 
কি তোমাদেরকে মুতা'য় মুসলিম বাহিনীর সংবাদ বলব? আমরা 
বললাম, অবশ্যই হে আল্লাহর রাসূল! তিনি বলতে লাগলেন, 
এইমাত্র যাইদ ঝাণ্তা হাতে নিলো, সে আক্রান্ত হয়ে শহীদ হয়ে 
গেল। তোমরা তার জন্য ক্ষমা ও দয়া প্রার্থনা কর! সবাই বলল, 
হে আল্লাহ! তাকে ক্ষমা ও দয়া করুন! বললেন, অতঃপর জাফর 
ঝাণ্তা ধারণ করল, সেও আক্রান্ত হয়ে শহীদ হয়ে গেল। তোমরা 
তার জন্য ক্ষমা ও দরয়৷া প্রার্থনা কর! সবাই বলল, হে আল্লাহ, 
তাকে ক্ষমা ও দয়া করুন! বললেন, অতঃপর আব্দুল্লাহ বিন 
রাওয়াহা ঝাণ্তা ধারণ করল, সেও আক্রান্ত হয়ে শহীদ হয়ে 
গেল। তোমরা তার জন্য ক্ষমা ও দয়া প্রার্থনা কর! সবাই বলল, 
হে আল্লাহ, তাকে ক্ষমা ও দয়া করুন! নবীজীর চোখ দিয়ে অশ্রু 


136 


www.islamerpath.wordpress.com 


Contents 


ঝরছিল। সিক্ত নয়নে মিম্বর থেকে নেমে জাফরের বাড়ির দিকে 
রওয়ানা হলেন। 

জাফর রা. এর স্ত্রী আসমা বিনতে উমাইছ রা. বলেন, আমি 
বাচ্চাদেরকে গোসল করিয়ে তাদের গায়ে তেল মাখছিলাম। 
খামিরা তৈরি করে জাফরের অপেক্ষায় ছিলাম। এমন সময় 
নবীজী আমাদের ঘরে ঢুকে বললেন, আমার ভ্রাতুম্পুত্রদের ডেকে 
নিয়ে এসো ৷ তিনি বলেন, আমি তাদের নিয়ে এলাম । নবীজীকে 
দেখে তারা ছুটাছুটি করে কাছে চলে এলো । বাচ্চারা তাকে 
পিতা ভেবে চুমু খেতে লাগল নবীজী তাদের মাথায় হাত বুলিয়ে 
কাঁদছিলেন। 

আসমা রা. জিজ্ঞেস করলেন, জাফর সম্পর্কে কোনো সং 
পৌঁছেছে হে আল্লাহর রাসূল? তিনি নীরব রইলেন দ্বিতীয়বার 
জিজ্ঞেস করলে নবীজী বললেন, জাফর শহীদ হয়েছে! আসমা 
রা. বলতে লাগলেন- হায়, সে বাচ্চাদেরকে এতিম বানিয়ে চলে 
গেল! সে বাচ্চাদের এতিম বানিয়ে চলে গেল! নবীজী বললেন, 
তুমি কি পরিবারে অভাবের আশংকা করছ? আমিই দুনিয়া ও 
আখেরাতে তাদের অভিভাবক ৷ অতঃপর নবীজী এ কথা বলতে 
বলতে ঘর থেকে বেরুর্চ্ছিলেন, “জাফরের মতো লোকের 
অতঃপর নবীজী ঘরে এসে স্ত্রীদের বললেন, জাফরের পরিবারের 
জন্য খাবার তৈরি কর তারা বিপদের সম্মুখীন । 


137 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


হ্যাঁ, জাফর শহীদ হয়ে গেলেন । সম্পদ ও পরিবার রেখে চলে 
গেলেন কিন্তু বিনিময়ে বিশাল জান্নাত ও চিরস্থায়ী সুখ জয় 
করে নিলেন নবী করীম সা. বলেন, 
ce br 222 .. sll dre Lolz J. HLS A SA) 
Sul 
“আমি জাফরকে জান্নাতে দেখেছি, রক্তে রঞ্জিত দু’টি ডানা 
বিশিষ্ট । দু’'ডানায় ভর করে ফেরেশতাদের সঙ্গে সে উড়ে 
বেড়াচ্ছে ৷” (মুস্তাদরাকে হাকিম-৪৩৪৮) 
ঠিক তেমনি হামযা রা.ও.. 
নবী করীম সা. স্বীয় চাচা হামযা রা. কে তার বারযাখী জীবনে 
সিংহাসনে হেলান দিয়ে বসে থাকতে দেখেছেন। তিনি বলেন, 
Bly «STU ps rhe fa 136 US SES SULLA 
LY dr {Se Sy 
ফেরেশতাদের সঙ্গে উড়ে বেড়াচ্ছে আর হামযা সিংহাসনে হেলান 
দিয়ে বসা ৷” (মুস্তাদরাকে হাকিম) 


বারযাখী জীবনে আরো কতিপয় শহীদ রহ 


যারা জান্নাতের প্রবেশ-মুখে সবুজ গম্বুজের পাশে অবস্থান করে। 
নবী করীম সা. বলেন, 


138 


www.islamerpath.wordpress.com 


or Mj) male C4 lS 5 SLE ol HL dr sla 
০ 58 4 
“শহীদগণ জান্নাতের প্রবেশদ্বারে একটি উজ্জ্বল নদীর তীরে 
সবুজ গম্বুজের পাশে অবস্থান করে। সকাল-সন্ধ্যা তাদের কাছে 
জান্নাতের রিজিক এসে থাকে ৷” (মুসনাদে আহমদ-২৩৯০) 


শহীদ ব্যতীত অন্য মুমিনদের রূহ 

যেমনটি নবী করীম সা. বলেছেন, 

dB) mae Bl nn Gr BLL ES Gl FE Caf Loss UY 
LD pp ws 

আহরণ করে। কেয়ামত পর্যন্ত এভাবেই সে নেয়ামত ভোগ 

করতে থাকবে ৷” (নাসাঈ-১৫৮১৫) 


জান্নাতে মুমিনদের রূহগুলো কি পরস্পর সাক্ষাৎ 
করতে পারে? 
হ্যাঁ.. বারযাখী জীবনে মুমিনদের রহ পরস্পর সাক্ষাৎ করতে 
পারে। একে অন্যের সাথে কথা বলতে পারে। 


SSL af call o> Hf: JBM SOEs, sl 2 
Al C3 dl dle Lope Soh FA 09% sly 4 2p 


139 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


403 af > Al Eo ht CPS Oleh 1 3 Oo 
BE ois bl be 09945 lll Pb a lh > lon 
fal on bn a tl afl Cool oF Nl on fosle 
Sb e323 01523 OB Jo be OB Jo Le Og ale poy alas 
ol Bll al BY < 3 196 Sol Le JG 6 Gl ES OK 
desl GA 09943 Cf Sl SGD a5 > 13) BN 
4 0% > নল 6 ০5 CS dl lie J) le bye 

SI cll a 5h > El ois 5 be 03 053 > 
নবী করীম সা. বলেন, “মুমিন বান্দার মৃত্যুর সময় দয়াময় 
আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাগণ কোমল সাদা রেশমি চাদর 
নিয়ে উপস্থিত হয়ে বলে, আল্লাহর সন্তুষ্টি নিয়ে এবং 
সন্তোষভাজন হয়ে প্রতিপালকের অনুগ্রহ ও তাঁর রহমতের দিকে 
বের হয়ে আস! অতঃপর রূহ মিশক এর চেয়ে অধিক সুগন্ধিময় 
হয়ে দেহ থেকে বেরিয়ে এসে অন্য মুমিনদের সাথে সাক্ষাত 
করে। ফেরেশতাগণ তাকে আকাশের দিকে নিয়ে গেলে 
আসমানের প্রহরীগণ বলে, দুনিয়া থেকে আসা এত উত্তম 
সুগন্ধিময় কে সে? অতঃপর তার কাছে অন্য মুমিনদের 
রূহগুলোও এসে থাকে। তাকে পেয়ে তারা যারপরনাই খুশি 
হয়। যেমন তোমাদের কেহ দীর্ঘ ভ্রমণ থেকে ফিরে এলে 
পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধব খুশি হয়। তারা জিজ্ঞেস করে, 


140 


wwuw.islamerpath.wordpress.com 


অমুকের পুত্র অমুকের কী অবস্থা? অমুক কী করেছে? তারা 
বলে, তাকে বিশ্রাম করতে দাও সদ্যই সে জাগতিক দুশ্চিন্তা 
থেকে মুক্ত হয়ে এসেছে। সে জিজ্ঞেস করে, অমুক কি 
তোমাদের কাছে আসেনি? তারা উত্তর দেয়, তাকে জাহান্নামে 
নিয়ে যাওয়া হয়েছে। পক্ষান্তরে কাফেরের মৃত্যুর সময় আযাবের 
ফেরেশতাগণ অমসৃণ মোটা পোশাকে তার কাছে এসে বলে, 
ক্রোধান্বিত ও গোস্বাভাজন হয়ে আল্লাহর আযাবের দিকে বেরিয়ে 
আয়! অতঃপর রূহ অতি দুর্গন্ধযুক্ত হয়ে বেরিয়ে আসে । তাকে 
নিয়ে ফেরেশতাগণ উপরের দিকে যাত্রা করে। আকাশের 
ফেরেশতাগণ তাকে দেখে বলতে থাকে, কী দুর্গন্ধযুক্ত আত্মা! 
শেষপর্যন্ত তাকে কাফেরদের রূহগুলোর কাছে নিয়ে যাওয়া 
হয়৷” (সুনানে নাসাঈ-১৯৫৯) 

হ্যাঁ. মৃত্যুর পর মুমিনগণ একে অপরের সাক্ষাতপ্রাপ্ত হন..! 


শহীদগণ 
শহীদদের সম্পর্কে আল্লাহ তা‘লা বলেন, 


235 Le IE FEA 3 5S £5} 


পূ ad ge ad প্‌ Sl 
GEES 3 on LLG G03 S 2 


Us? 


OHEENIAEIN pls ne re Al 


141 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


2) MEGS RSS EOE OEE 


\V\- Ma dls UE SEA 
“যারা আল্লাহর রাহে নিহত হয়, কখনো তাদেরকে আপনি মৃত 
মনে করবেন না। বরং তারা নিজেদের পালনকর্তার নিকট 
জীবিত ও জীবিকা-প্রাপ্ত । আল্লাহ নিজের অনুগ্রহ থেকে যা দান 
করেছেন তার প্রেক্ষিতে তারা আনন্দ উদযাপন করছে। আর 
যারা এখনও তাদের কাছে এসে পৌঁছেনি তাদের পেছনে তাদের 
জন্যে আনন্দ প্রকাশ করে। কারণ, তাদের কোনো ভয়-ভীতিও 
নেই এবং কোনো দুশ্চিন্তাও নেই। আল্লাহর নেয়ামত ও 
অনুগ্রহের জন্যে তারা আনন্দ প্রকাশ করে এবং তা এভাবে যে, 
আল্লাহ ঈমানদারদের শ্রমফল বিনষ্ট করেন না৷” (সূরা আলে 
ইমরান ১৬৯-১৭১) 
এই আয়াতগুলোতে শহীদদের মর্যাদা ও আল্লাহর পক্ষ থেকে 
তাদের প্রতি পরম অনুগ্রহের বিবরণ এসেছে। পাশাপাশি এতে 
সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে এবং নিজেকে শাহাদাতের পথে 
নিবেদিত করতে উৎসাহ প্রদান করা হয়েছে। 


LULA oA EL HILAL 

ECOSUN SS 

“আল্লাহর রাহে নিহতদেরকে তুমি মৃত মনে করো না” 
142 


www.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


প্রদত্ত সমুদয় বিধান এবং তাঁর প্রণীত শাসনব্যবস্থাকে সকল 
অপশাসনের উপর বিজয়ী করার উদ্দেশ্যে সশস্ত্র সংগ্রামে নিহত 
ব্যক্তিগণ উদ্দেশ্য । 

এটা ভাববেন না যে, তারা নিহত হয়ে হারিয়ে গেছে। দুনিয়ার 
ভোগবিলাস থেকে বঞ্চিত থেকে গেছে; বরং তারা অতি উত্তম 
স্থানে সর্বোন্নত জীবিকা-প্রাপ্ত হয়ে দিনযাপন করছে। 

আল্লাহর পক্ষ থেকে মহা-নেয়ামত পেয়ে তারা যারপরনাই 
আনন্দিত ৷ দুনিয়াতে যুদ্ধরত সাথীদের সম্পর্কে তারা একে 
অপরকে সুসংবাদ দেয় যে, অচিরেই তারাও আমাদের সাথে 
এসে মিলিত হবে। কোনো ভয় ও দুশ্চিন্তা তাদের গ্রাস করতে 
পারে না। দুনিয়াতে রেখে আসা ধন-সম্পদ ও পরিবার-পরিজন 
নিয়ে তাদের দুঃখবোধ হয় না। 

আল্লাহ তা‘'লা আমাদেরকে এ মহাসৌভাগ্য অর্জনের তাওফিক 
দিন। শহীদী মরণ নসীব করুন। নবী ও শহীদগণের সাথে 
হাশর করুন.. আমীন..!! 


কবরে সুখ বা শাস্তি রহের উপর হবে.. 
কখনো কখনো তা দেহের সঙ্গে মিলিত অবস্থায়..! 


143 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


কবরে সুখ বা শাস্তির ব্যাপারে প্রমাণ 


কবর হলো পরকাল-যাত্রার প্রথম ঘাটি । সৎকর্মশীলদের জন্য তা 

স্বস্তি ও আনন্দের ঘর । অসৎকর্মীদের জন্য অন্ধকার ও ভয়াবহ 

শাস্তির গহ্বর । 

নবী করীম সা. বলেন, 

Ct 015 cal ou Uae OF BN Ile Jf AC) 
Ex Ll od i ate 

“কবর হলো আখেরাত যাত্রার প্রথম ঘাটি । কবরে যে পার পেয়ে 

যাবে, পরবর্তী ঘাটিগুলো তার জন্য সহজ হয়ে যাবে। কবরে যে 

গ্রেফতার হবে, পরবর্তী ঘাটিগুলো তার জন্য কঠিন হয়ে যাবে” 

(তিরমিযী-২৩০৮) 


* কবরে সুখ বা শাস্তির ব্যাপারে কী প্রমাণ? 
* কবরে প্রশ্ন কখন শুরু হয়? 
* তারা কি জীবিতদের যিয়ারত বুঝতে পারে? 


ভূমিক 
কবরে সুখ বা শান্তিতে বিশ্বাস করা অদৃশ্য বিষয়াবলীর উপর 
ঈমানের অন্তর্ভুক্ত। পরকালের প্রতি ঈমান আনয়নের জন্য তা 


144 


www.islamerpath.wordpress.com 


Contents 


একটি মৌলিক বিষয় । কবরে ঘটিত সুখ বা শাস্তি সম্পর্কে 
কুরআন-হাদিসে অসংখ্য দলীল বর্ণিত হয়েছে। 


কবরে সুখ বা শাস্তির ব্যাপারে প্রমাণ 


Ee 


A ARE Ng AEE wt NAA TZৰ > AN 
৮ ANTES AOL) NAA LSE HOS | 


তাদেরকে আগুনের সামনে 
পেশ করা হয় এবং যেদিন 
কেয়ামত সংঘটিত হবে, 
সেদিন আদেশ করা হবে, 
ফেরাউন গোত্রকে কঠিনতর 
আযাবে দাখিল কর” (সূরা গাফির-৪৬) 
জাহান্নামের শাস্তিতে প্রবিষ্ট করানো হবে। 

আল্লাহ বলেন, 


\).) il LSS be EIS SIS ABT 


Pe 


145 


www.islamerpath.wordpress.com 


Contents 


তাদেরকে নিয়ে যাওয়া হবে মহান আযাবের দিকে” (সূরা 
তাওবা-১০১) 


দুনিয়াতে কাফের ও মুনাফিকদেরকে প্রথম আযাব দেয়া হয় 
দুশ্চিন্তা ও দুরবস্থার মাধ্যমে ৷ দ্বিতীয় শান্তি দেয়া হয় কবরে। 
নিক্ষেপ করা হবে। 

নবী করীম সা. বলেন, 

ce MAES C5 com S19 let] 6 Ais 055 dS 03 Bal oO) 
“, বান্দাকে যখন কবরস্থ করা হয় এবং সাথীরা তাকে কবরস্থ 
করে চলে যেতে থাকে, তখন সে তাদের জুতার আঁওয়াজ 
শুনতে পায়৷” (বুখারী-১২৭৩) 

পূর্বোক্ত হাদিসে কবরে কাফের বা মুনাফিককে “তোমাদের কাছে 
প্রেরিত এ পুরুষটি কে?” (অর্থাৎ মোহাম্মাদ সা. সম্পর্কে) 
জিজ্ঞেস করা হলে সে উত্তরে বলে- হায়, মানুষ যা বলত, 
আমিও তাই বলতাম ৷ অতঃপর বলা হবে, তুমি কিছুই জানোনি। 
কিছুই পড়োনি ৷ বিশাল হাতুড়ি দিয়ে তাকে আঘাত করা হয়। 
তার চিৎকার ভজ্রবিন-ইনসান ছাড়া সকলই শুনতে পায়।” (বুখারী- 
১২৭৩) 

নবী করীম সা. বলেন, 


146 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


ef GH lie or Fam Of Bl Spd Iplas 3 Of 
Lee) 

“তোমরা ভয়ে দাফন ছেড়ে দেবে- আশংকা না করলে আমি 

যেমন শুনি তোমাদেরকেও তেমন মৃতের আযাব শুনানোর জন্য 

আল্লাহর কাছে দোয়া করতাম ৷” (মুসলিম-২৮৬৭) 

নবী করীম সা. প্রায়ই দোয়া করতেন, 

dl lie cr 3p, 

“আমি আপনার কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাচ্ছি ।” 

(বুখারী-২৮২৩) 

নবীজী বলেন, 

> xl ole 
“কবরের শাস্তি সত্য” (বুখারী-১৩৭৩) 


aot 
CELA 


be dL 22 A) 
CIID AY 


147 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


অবস্থায়। ফেরেশতাগণ বলেন, তোমাদের প্রতি শান্তি বর্ষিত 
হোক। তোমরা যা করতে, তার প্রতিদানে জান্নাতে প্রবেশ 
কর ।” (নাহল-৩২) 
হাদিসে এসেছে, 
dap dl als GS Lbs Jolie dS deaf le 
ls sy A ON sides Bed MEG, das 
ale 
“দু'জন ফেরেশতা তাকে জিজ্ঞেস করে, এই লোকটি সম্পর্কে 
তুমি কী বল? (অর্থাৎ মোহাম্মাদ সা. সম্পর্কে!) মুমিন উত্তরে 
বলে, আমি সাক্ষ্য দিচ্ছি যে, তিনি আল্লাহর বান্দা ও রাসুল । 
অতঃপর ঘোষণা হয়, “জাহান্নামে তোমার জায়গার দিকে লক্ষ্য 
কর, যার পরিবর্তে জান্নাতে আল্লাহ তোমার স্থান নির্দিষ্ট 
করেছেন৷” (বুখারী-১৩৭৪) 
নবীজী সংবাদ দিয়েছেন যে, মুমিনগণ সকল প্রশ্নের সঠিক উত্তর 
দিতে সক্ষম হবে। অতঃপর আসমান হতে ঘোষকের ঘোষণা 
ভেসে আসবে, 
CLL on e530 Ge Bio SB: Of sll ore he lg 
le3) or 5S: JG. RL on opty LLL UL UL 8 
ra (2 এ চেল s 


148 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


“আমার বান্দা সত্য বলেছে। সুতরাং তার জন্য জান্নাতের বিছানা 
বিছিয়ে দাও! তার জন্য জান্নাতের দিকে একটি দরজা করে 
দাও! তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও! অতঃপর তার 
কাছে জান্নাতের সুবাস ও সুবাতাস আসতে থাকে কবরকে তার 
দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত করে দেয়া হয়৷” (আবু দাউদ) 


কবরের শাস্তি কাদের উপর? 
আল্লাহর প্রতিশ্রুতি অনুযায়ী 
কবরের শাস্তি 
আপতিত হবে। মূলত তা 
কাফেরদের জন্য নির্ধারিত 
তবে গুনাহের কারণে কতিপয় 
মুমিনের উপরেও আসবে। 

ইবনে আব্বাস রা. বলেন, 

bg « Obiad bel id cps de fo le de gH 
bly desedh 32 OFS BT Ul hs JE ES or hin 


Sk FSB ep5S Ub) 3g2 ds Edy cr 2 Y UNS LT 

Let bts i dx UB EB Yo bie ly 

“একদা নবী করীম সা. দু'টি কবরের পাশ দিয়ে গমনকালে 

বলছিলেন, এ দু'জনকে শাস্তি দেয়া হচ্ছে; তবে বড় কোনো 
149 


www.islamerpath.wordpress.com 


Contents 


অপরাধের কারণে নয়- হ্যাঁ. একজন পরনিন্দা করে বেড়াতো, 
অপরজন প্রস্রাবের ছিটা থেকে বেঁচে থাকত না। অতঃপর তিনি 
গাছের একটি সিক্ত ঢাল দু’'টুকরো করে দুই কবরের উপর 
গেঁথে দিয়ে বললেন, হয়তো এদু’টো শুষ্ক হওয়া পর্যন্ত তাদের 
শাস্তি শিখিল করা হবে” (বুখারী-৬০৫৫) 


কবরের উপর খেজুরের ঢাল স্থাপনে কোনো উপকার 
হয় কি? 
উত্তরঃ না..! নবীজীর কাজ কেবল তাঁর জন্যই নির্দিষ্ট । 
যেমনটি নবীজী বলেছিলেন, 
te Sy df soli cl 


“সুপারিশের মাধ্যমে আমি তাদেরকে EE) 
ক্ষণিকের সুখ দিতে চেয়েছি” (Mh 
ধরণের ঢাল স্থাপন করে, বুঝা গেল 0 
নিজেকে সে পবিত্র ভাবছে। তার 

কারণে আল্লাহ কবরের শাস্তি হাস 

করবেন । তাছাড়া নবীজী কবরের শাস্তি সম্পর্কে নিশ্চিত হয়ে 
ঢাল স্থাপন করেছিলেন। কার সামর্থ্য আছে কবরের শাস্তি 
সম্পর্কে অবগত হওয়ার? 


150 


www.islamerpath.wordpress.com 


Contents 


কবরে প্রশ্ন কখন শুরু হয়? 

উত্তরঃ মৃতের দাফনকার্য সম্পন্ন হওয়ার পর রূহ 

দেহে ফিরে এলেই জিজ্ঞাসাবাদ শুরু হয়। যেমনটি 
উসমান রা. বলেন, 
FD cl UU ale 5, all 05 cr bp 31S NOK 

Ja SI Sb cdl d lwo 

“নবী করীম সা. মৃতের দাফনকার্য সম্পন্ন করে কবরের সামনে 
দাঁড়িয়ে বলতেন, তোমাদের ভাইয়ের জন্য ক্ষমাপ্রার্থনা কর। 
জিজ্ঞাসাবাদ-কালে অবিচল থাকার দোয়া কর। তাকে এখন প্রশ্ন 
করা হবে” (আবু দাউদ-৩২২৩) 


কোনো মানুষ কি কবরের আযাব শুনতে পায়? 

উত্তরঃ জ্বিন ও মানুষের পক্ষে কবরের আযাব শ্রবণ 
সম্ভব নয়। যেমনটি পূর্বোক্ত হাদিসে 
বর্ণিত হয়েছে, 
AEN sh FE et ie 
“, সে এরকম চিৎকার করে, জ্রিন- 
ইনসান ব্যতীত সকল কিছুই তা শুনতে 
পায়..” (মুসনাদে আহমদ-১৮৬৩৭) 
চতুষ্পদ জন্তু কবরের আযাব শুনতে পায়। একদা মদিনার দুই 
ইহুদী মহিলা আয়েশা রা. এর কাছে এসে কবরের আযাব 


151 


www.islamerpath.wordpress.com 


সম্পর্কে আলোচনা করে। নবীজী ঘরে ফিরলে আয়েশা রা. এ 
ব্যাপারে জিজ্ঞেস করলে নবীজী বলেন, 

Fld ms blle Opi per] « SS 
যা সকল চতুষ্পদ জন্তু তা শুনতে পায়।” (মুসলিম-৫৮৬) 


তবে কি মৃতও কিছু শুনতে পায়? 

উত্তরঃ এ বিষয়ে উলামায়ে কেরাম বিভিন্ন মত পোষণ 
করেছেন। প্রাধান্য-যোগ্য মত হলো, তারা জীবিতদের কিছুই 
শুনতে পায় না। আল্লাহর বাণী, 


OHI I ht iG} 
২২) 
তবে দাফন সম্পন্ন হওয়ার পর মৃত ব্যক্তি প্রত্যাগমন-কারীদের 
পায়ের আওয়াজ শুনতে পায়। যেমনটি পূর্বোক্ত হাদিসে বর্ণিত 
হয়েছে (বুখারী-মুসলিম) 


স্বজনদের আহাজারি ও বিলাপের দরুন মৃতকে কি 
শাস্তি দেয়া হয়? 
উত্তরঃ হ্যাঁ. । যেমনটি নবী করীম সা. বলেছেন, 
4b EU 8S oi cl 
152 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


(বুখারী-১২৮৬) 


প্র 
্ মূলত মৃতকে সুখ-শান্তি প্রদান বা তাকে জিজ্ঞাসাবাদ 
তার আমলের প্রেক্ষিতে হয়। এখানে অন্যের বিলাপের 
দরুন মৃতকে কেন আযাব দেয়া হবে? 
উত্তরঃ ইসলামপূর্ব মূর্খতা-যুগে মৃত্যুর পূর্বে মানুষ রোনাজারির 
অসিয়ত করে যেত । অতি-বিলাপে কাপড় ছিড়ে ফেলার কথা 
বলে যেত ৷ যেন মানুষ বুঝতে পারে লোকটি কত জনপ্রিয় ছিল, 
কত উত্তম ছিল। সুতরাং কেউ যদি মূর্খতা-যুগের কাণ্ড ঘটায়, 
তবে অবশ্যই শাস্তিপ্রাপ্ত হবে। হাদিসে সেদিকেই ইঙ্গিত করা 
হয়েছে। 
অনেকে হাদিসের অর্থ বলেছেন, মৃত্যুর পর তার জন্য স্বজনরা 
আহাজারি করবে জেনেও যে ব্যক্তি এ কাজ থেকে বারণ করে 
যায়নি, তাদেরকেই কবরে শাস্তি দেয়া হবে। 
অনেকে বলেছেন, এখানে শাস্তি দ্বারা মৃতের দুঃখবোধ উদ্দেশ্য । 
অর্থাৎ ফেরেশতাদের সামনে মৃত লজ্জিত ও অনুতগ্ত হয়। 
আল্লাহর আমাদেরকে তাঁর রহমতের চাদরে ঢেকে নিন..!! 


153 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


আক্কীদা, 
কবরে সুখ বা শাস্তি অদৃশ্যের বিষয়াবলীর অন্তর্ভুক্ত। এর উপর 
ঈমান আনয়ন ওয়াজিব। যদিও পঞ্চেন্দ্রিয় তা অনুভব করতে 
অক্ষম। 


154 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


বারযাখী জীবনে মানুষের অবস্থা 


মানুষের মৃত্যু এবং বিচার-দিবসে তার পুনরুথানের 
অন্তর্বতীকালীন আবাসস্থলের নাম বারযাখ; কবরস্থ হোক বা না 
হোক । মানুষ এবং জিনদের মধ্যে যারাই মৃত্যুবরণ করবে, 
তারাই বারযাখে চলে যাবে। 

বারযাখী জীবনে তাদের অবস্থা তাদের কৃতকর্ম অনুযায়ী নির্ধারণ 
হয়। বারযাখী জীবনের কিছু অবস্থা সম্পর্কে নবী করীম সা. 
আমাদেরকে অবহিত করেছেন। 


* কবরে মানুষের অবস্থা কীরূপ হবে? 
* সুখ কিংবা শাস্তির ধরণ কী? 
* এসব কিছুই কি নবীজী স্বচক্ষে প্রত্যক্ষ করেছেন? 


ভূমিকা 
নবী করীম সা. নিজ থেকে বানিয়ে কোনো কথা বলেন না । তাঁর 
উচ্চারিত সকল বাণীই পালনকর্তার প্রেরিত ওহি। বারযাখী 
জীবন সম্পর্কে আল্লাহ তাঁর কাছে যে অহি প্রেরণ করেছিলেন, 
তাই তিনি আমাদের শুনিয়ে গেছেন; বরং কতিপয় অবস্থা তিনি 
স্বচক্ষে প্রত্যক্ষ করেছেন। 

155 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


পালনকর্তার দয়া অসীম৷ দয়া তাঁর ক্রোধের অগ্রগামী । তিনি 
ক্ষমাশীল, পরম দয়ালু এবং করুণাময় সুমহান প্রতিপালক 
পাশাপাশি তিনি পরাক্রান্ত এবং অতি প্রভাবশালীও ৷ তাঁর ক্রোধ 
তিনি ছাড়া কেউ নিবারণ করতে সক্ষম নয়। উম্মতকে সতর্ক 
করতে নবীজী স্বচক্ষে দেখা কিছু শাস্তির বিবরণ শুনিয়েছেন। 
প্রকৃতপক্ষে সেগুলো ছিল স্বপ্ন । তবে নবীদের স্বপ্ন ওহি’'র 
নামান্তর । 
Ja: ler J Bd do OF: JG EB OL cy , Ey 
Sls ck Of di ols cp ade 25: JE. bs) on Fon a Sh 
: SIE S35 JE 
cdl G5), Sol SVG Lely sbxl bls ST Al G6 a) 
321519 bee 4dle FE ST 15) 5 pbs 2 do byl Us ee 
atl 55 als atl AAIBIS aly EES Alf All S90 
Ja LI ton IER el oat geil tg 3 isl 
Sil: J YG olla b Ml Om: EB dS GAA dsl 
. Sb 
ox 3 le AT ls ol Gre J) de bl pe Abb 
dl pag ol5 J Sad AEB a3 GE 1 Sb 2 15 > 
5 be Je «aid DUS dl do Ff ol J] axieg ol 


156 


www.islamerpath.wordpress.com 


UF ESE DS ras Gx SU DS pr tp b INU SLL 
YG golis Le dll Oec EB JS EAL Jo be Sie Jak 393 
EE 
JE Slyoly Lx a3 Bb dl sly Fe do Lb Le ALS 
13% pee Jil Cr Ct 88 13) Ble sll don 3 BB Lab 
. Sel GIL YG esa Le Ld ls loys ell XS Bl 
Bs 2 I 2801 S Bs pl Jie pal or de Lob cabsb 
be m3 EL US 131 BET DUE 0x er SB Ya rl Li Ye 
2 25 ob 4 Ed tl oxo gar SB SHAS Ih 2 
. Fol Gol Y YG eolis be bd Si 
Ae 13% ofa Woy 2h) cS Le 0556 BTA 25 Sy dr Ll Las 
Fol Gost SVG glia be bd SB Ugo G23 i 
31 Sx on Bs esl 15 SF ox 3) de Ll LalLsG 
5 or dsl dx 13s dl S Db ah of ST Y Jagd I 
Gol Gl J VG oN be bd Sl mls BS 2h oly 
ow Vy ee pled 5 is) J 1 ashe 3) d] CeSb Calsb 
AS kh i He dL Cel Us Lic )b JE LS HS IE IE 
Lab GELS alle 5 U cs Lociclt ll ob Ll 15 0s 
157 


www.islamerpath.wordpress.com 


Contents 


JG sh asl b 3k his sh al be wk rls cr 5 JOD 
Sl UF Gx Loja 0 Bly JE LAN DS SG lad lst od YG 
syd DDS C23 3B U3) lay 43 1538 25 ll 3 afl 
« y2 ns S lls pee 

255 3% line Spar ld JE As Sling Ou Lr dn: YG 
dl Yb bd ol JG je lis d VE IE slash BLN Jie 
Eh 5 IB Ld oS. alls oslo BHU LT YG 5b GS CS 
dyes b) Ll J YG eel ss ULE LD ie 

Sl ish Jol SB mtb ah sly ade cl gH Jl bl 
LIS Dl or play bys 

lS J) ony ol J] Sd pris ade ol gH J Ul 
+ SEY Ls LIN PIKG Sy Cr 352 Jl SB ol J aioe 
BG eb gal sly Je S cll shal sllly Jnl Ul, 
+ lols 

UST Sb 5b tls lS sd pl lls 

- Ae jE DIL SB Lic UI ie ITAL a SI Jl bl 
REY All SB L331 SI fsa Jl lls 

Shale She 3398 FS dx cpl oly Ll, 


158 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


D5, 88 JES ees AL Dy dhl dys b cpl am JG 
sR 
als 03 el C3 ote fag cm te Sb CL pl Ll 
te lt be ly le UF 
ছামুরা বিন জুনদুব রা. বলেন, নবীজী প্রায়ই বলতেন, তোমরা 
কি স্বপ্নে কিছু দেখেছো? অতঃপর তিনি আল্লাহর পক্ষ থেকে 
প্রাপ্ত ওহি’র বর্ণনা দিতেন। একদিন সকালে তিনি আমাদের 
বলছিলেন, 
“গতরাতে দু'জন আগন্তক এসে আমাকে ঘুম থেকে জাগ্রত করে 
বলল, চলুন! আমি তাদের সাথে চললাম । চলতে চলতে শায়িত 
এক ব্যক্তির কাছে এলাম, তার পাশে একজন প্রস্তরখণ্ড নিয়ে 
দাঁড়ানো ৷ শায়িতের মাথায় সে প্রস্তরখণ্ড দিয়ে সজোরে আঘাত 
করছে। আঘাতের ফলে মাথা বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে। পাথরও ভেঙ্গে 
চূর্ণ হয়ে যাচ্ছে । পুনরায় সে পাথর একত্রিত করে নিয়ে আসতে 
আসতে এঁ লোকের মাথা আগের মতো হয়ে যাচ্ছে। অতঃপর 
আবারও সে সজোরে তার মাথায় আঘাত করছে। আমি বললাম, 
সুবহানাল্লাহ.. এটা কী? তারা বলল, চলুন, চলুন! 
আমি চললাম । চলতে চলতে চিত করে শায়িত এক ব্যক্তির 
নিকটে এলাম ৷ তার সামনে বড় বড়শি নিয়ে একজন দাঁড়ানো । 
সে এঁ লোকের একপাশে গিয়ে বড়শির ধারালো অংশ মুখের 


159 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


আসছে। আবার চোখ ও নাসিকার ভেতর ঢুকিয়ে সজোরে টেনে 
ছিড়ে ঘাড় পর্যন্ত নিয়ে আসছে। অতঃপর সে অপর পাশে গিয়ে 
সেদিকেও একইরকম করছে। পার্শ্ব 
পরিবর্তন করতে করতে অপর পার্শ্ব 

পূর্বের মতো হয়ে যাচ্ছে। জিজ্ঞেস 

করলাম, সুবহানাল্লাহ. এটা কী? 

তারা বলল, চলুন, চলুন! 

আমি তাদের সাথে চললাম । চলতে 

চলতে একটি চুলা-সদৃশ বিশাল 


গর্তের কাছে এলাম গর্তের ভেতর at G 
থেকে প্রচণ্ড চিৎকার ও কান্নার 
আওয়াজ আসছিল। আমি তাদেরকে দেখার চেষ্টা করলাম। 


দেখি, অসংখ্য নগ্ন নারী-পুরুষ । তাদের নীচ দিয়ে আগুনের নদী 
প্রবাহিত । যখনই এ নদী থেকে অগ্নিশিখা উপরের দিকে আসে, 
তখনই তারা চিৎকার শুরু করে। আমি বললাম, সুবহানাল্লাহ. 
এটা কী? বলল, চলুন, চলুন! 

আমরা চললাম ৷ চলতে চলতে একটি রক্তিম নদীর কাছে এসে 
উপনীত হলাম । নদীতে একজন সাঁতার কাটছিল। আরেকজন 
তীরে অনেকগুলো পাথর নিয়ে দাঁড়ানো ছিল । যখনই এ সঁতারু 
সাঁতার কাটতে কাটতে তীরে এসে মুখ খুলে, তখনই সে তার 
মুখে পাথরগুলো ঢেলে দেয়। জিজ্ঞেস করলাম, এরা কারা? 


বলল, চল্মুন, চলুন! 
160 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


আমরা চললাম । চলতে চলতে এক অতি-বিশ্রী লোকের কাছে 
এলাম। সে আগুনের পাশে 
প্রদক্ষিণ করছে। লাকড়ি জমা 
করে আগুনে দিচ্ছে। 
ফেরেশতা দু'জনকে জিজ্ঞেস 
করলাম, কে সে? তারা বলল, 
চলতে চলতে ফুলে-ফলে তবে হাদিসে এটা উদ্দেশ্য নয় 
সজ্জিত ও সুশোভিত একটি 

মনোরম বাগিচার কাছে এলাম, বাগিচার মাঝে দীর্ঘকায় 
একব্যক্তি। অতি দৈর্ঘ্যের দরুন আকাশের দিকে আমি তার মাথা 
দেখতে পাচ্ছিলাম না। তার পাশে অসংখ্য সুশ্রী বালক । বললাম, 
এরা কারা? বলল, চলুন, চলুন! 

আমরা চললাম । চলতে চলতে একটি সুদীর্ঘ ও বৃহৎ বাগানের 
কাছে এসে উপনীত হলাম। এরকম সুদীর্ঘ ও বিরাট বাগান 
ইতিপূর্বে কখনই দেখিনি । ফেরেশতা দু'জন আমাকে সেই 
বাগানে উঠতে বললে আমি তাতে ওঠে গেলাম। ভেতরে গিয়ে 
স্বর্ণ-রূপার ইট দিয়ে তৈরি একটি শহর দেখতে পেলাম । কাছে 
এসে শহরের প্রধান ফটক খুলতে বললে আমাদের জন্য ফটক 
খুলে দেয়া হলো। সেখানে কিছু লোক দেখতে পেলাম, যাদের 
অর্ধাঙ্গ অতি-সুন্দর এবং অর্ধাঙ্গ অতি-কুৎসিত। ফেরেশতা দু'জন 
তাদের বললেন, তোমরা এ নদীতে ডুব দিয়ে এসো! দেখলাম, 

161 


www.islamerpath.wordpress.com 


Contents 


একটি প্রবহমান নদী, যার পানি দুধের চেয়েও সাদা। তারা 
গিয়ে সে নদীতে ডুব দিয়ে ফিরে আসল । দেখলাম, দৈহিক 
বীভৎসতা দূর হয়ে তারা অতি-সুদর্শনে রূপান্তরিত হয়ে গেছে। 
ফেরেশতা দু'জন বললেন, এটি হলো “জান্নাতে আদন”। আর 
ওই হলো আপনার মাক্কাম। আমি উপরের দিকে তাকিয়ে 
দেখলাম খণ্ড মেঘ-সদৃশ একটি প্রাসাদ । বলল, এ হলো 
আপনার বাড়ী । আমি বললাম, আল্লাহ তোমাদেরকে কল্যাণ দিন, 
আমাকে আমার বাড়ীতে প্রবেশ করতে দাও! তারা বলল, 
এখনই নয়। তবে অচিরেই আপনি তাতে প্রবেশ করবেন। 
ফেরেশতা দু'জনকে বললাম, আজরাত অনেক অত্যাশ্চর্য বিষয় 
প্রত্যক্ষ করলাম, এগুলো কী ছিল? তারা বলল, অচিরেই 
আপনাকে সেগুলো সম্পর্কে অবহিত করব। 
প্রথম যাকে আপনি দেখেছেন পাথর মেরে মাথাকে পিষে ফেলা 
হচ্ছে, সে কুরআন গ্রহণ করেও প্রত্যাখ্যান করত ফরয নামায 
না পড়ে ঘুমিয়ে থাকত ৷ 
অতঃপর যাকে মাথা থেকে চোয়াল পর্যন্ত ধারালো বড়শি দিয়ে 
ছিড়ে ফেলা হচ্ছে, সে সকালে ঘর থেকে বের হয়ে মিথ্যা-রটনা 
করত আর দিকদিগন্তে (চতুর্দিকে) তা ছড়িয়ে পড়ত । 
অতঃপর চুলা-সদৃশ ভয়ানক অগ্নিগর্ভে যেসব নগ্ন নারী-পুরুষ 
দেখেছেন, তারা হলো ব্যভিচারী সম্প্রদায় । 
অতঃপর যে সাঁতারুকে রক্তিম নদীর তীরে এসে পাথর 
গলদগরন করতে দেখেছেন, সে হলো সুদ-ভক্ষক । 

162 


www.islamerpath.wordpress.com 


Contents 


অতঃপর যে বীভৎস লোকটিকে আপনি আগুনের পাশে বসে 
অগ্নি প্রভ্লিত করতে দেখেছেন, সে হলো জাহান্নামের 
দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা “মালেক” । 

অতঃপর মনোমুগ্ধকর বাগিচায় যে দীর্ঘকায় লোকটিকে আপনি 
দেখেছেন, তিনি হলেন ইবরাহীম আ.। আর তার আশপাশের 
সুদর্শন বালকেরা হলো পনের বৎসরের নীচে মৃত্যুবরণকারী 
শিশুসকল । 

একজন জিজ্ঞেস করল, মুশরিকদের শিশুদের কী পরিণতি হবে 
হে আল্লাহর রাসূল? উত্তরে বললেন, তারাও ইবরাহীম আ. এর 
সাথে সেখানেই থাকবে ৷ (বুখারী-৭০৪৭) 

পরিশেষে যে জাতিকে আপনি অর্ধাঙ্গ সুদর্শন এবং অর্ধাঙ্গ 
কুৎসিত দেখেছেন, তারা হলো সৎকর্মের সাথে অসৎকর্ম 
মিশ্রণকারী মুমিন, যাদেরকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। 
নিন! 


কবরের শাস্তি যন্ত্রণাদায়ক ঠিক; 
তবে পরকালের শাস্তি অতি-যন্ত্রণাদায়ক ও অধিক স্থায়ী । 


163 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


কবরে শাস্তির কারণ 


কবরে সুখ বা শাস্তির অনেকগুলো কারণ রয়েছে । আল্লাহ তালা 
আমাদের জন্য হালাল এবং হারামকে স্পষ্টরূপে বর্ণনা করেছেন। 
হেদায়েত এবং গোমরাহি পৃথক করে দিয়েছেন। সুতরাং কারও 
প্রতি আল্লাহ বিন্দুমাত্র জুলুম করবেন না। 


* কবরে আযাবের কারণগুলো কী কী? 


* কবরে সুখের আমলসমূহ কী কী? 
* কীভাবে মানুষ কবরের জন্য প্রস্তুতি নিবে? 


ভূমিকা 
প্রত্যেক শরীয়ত অধ্যয়নকারীর সামনেই বিষয়টি স্পষ্ট । অনেক 
আমল সে পাবে, যেগুলোর ব্যাপারে শাস্তির হুমকি এসেছে; 
সেগুলো পরিত্যাগ করে কবরের শাস্তি হতে পরিত্রাণ পাওয়া 
সম্ভব । 


শিরক ও কুফর 

শিরক হলো মহাপাপ । শিরক মানে 

আল্লাহ ছাড়া অন্য কারো জন্য উপাসনা 
164 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


সাব্যস্ত করা; প্রার্থনায় হোক, নামাযের ক্ষেত্রে হোক, পশু 
জবাইয়ের ক্ষেত্রে হোক বা সাহায্য কামনার ক্ষেত্রে হোক! 
কবরের শাস্তির বিবরণ দিতে গিয়ে নবী করীম সা. বলেছিলেন, 
a Nx ee 270 3 > cr Rin AID nh ff 
cog Als ddl on b ed Le be IS! 
Cal ds bl me 

“অতঃপর তার শাস্তির জন্য এক অন্ধ ও বধির ফেরেশতা 
নিয়োজিত করেন, যার হাতে থাকে একটি বিশাল হাতুড়ি, তা 
দিয়ে যদি সে পর্বতকে আঘাত করে তবে পর্বত নিমিষেই মাটির 
সাথে মিশে যাবে হাতুড়ি দিয়ে সে তাকে একটি আঘাত করে, 
তার চিৎকার মানুষ ও জিন ছাড়া সকলেই শুনতে পায়। 
আঘাতের ফলে সে মাটির সাথে মিশে যায়। অতঃপর আল্লাহ 
উক্ত হাতুড়ির বিবরণ অপর হাদিসে বর্ণিত হয়েছে, 

bye tL cn8bl nw or le esl 3 
“প্রাচ্য ও পাশ্চাত্যের সকল মানুষ মিলেও যদি তা উঠাতে চায়, 
তবে সকলেই অপারগ হয়ে যাবে” (বায়হাকী) 


প্রস্রাবের ছিটা থেকে অসচেতনতা 


165 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


অর্থাৎ প্রস্রাবকালে ছিটা এবং শেষে প্রস্রাবের ফোটা থেকে 
পরিচ্ছন্নতা অবলম্বন না করা। যদ্দরুন কাপড়ের মধ্যে তার 
প্রতিক্রিয়া থেকে যায়৷ নবী করীম সা. বলেন, 

dsl cr rl lic als 
“কবরের অধিকাংশ শাস্তিই 
প্রশ্াবের ছিটা থেকে 
অসচেতনতার দরুন হবে।” 
(মুস্তাদরাকে হাকিম-৬৫৪) 
সুতরাং প্রতিটি মুসলিমকে 
তার দেহ, বস্ত্র ও নামাযের স্থান সদা পবিত্র রাখতে অধিক 
মনযোগী হওয়া উচিত৷ 


পরনিন্দা 

ঝগড়া ও বিশৃঙ্খলা 
সৃষ্টির উদ্দেশ্যে 
একজনের দোষ 


C85 or Obdag beg c Oba bel UB cp de BS 2 
lg om Gg YORE sie Lol Raab pag GEG at Ll 


166 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


EE de bee ly F 5% FF SSL omSS Lb) bye olf 
Le tb te a dl : JE 
“একদা নবী করীম সা. দু’টি কবরের পাশ দিয়ে অতিক্রমকালে 
বলছিলেন, এ দু'জনকে শাস্তি দেয়া হচ্ছে, তবে বড় কোনো 
অপরাধকে কেন্দ্র করে নয়; একজনকে প্রস্রাবের ছিটা থেকে 
অসচেতন থাকায় আর অপরজনকে মন্দালোচনা বলে বেড়ানোর 
দরুন। অতঃপর নবীজী খেজুর বৃক্ষের একটি সিক্ত ঢাল ভেঙ্গে 
দু'টুকরা করে দুই কবরের উপর গেঁথে দিয়ে বললেন, এগুলো 
শুষ্ক হওয়া পর্যন্ত হয়ত তাদের শাস্তি হাস করা হতে পারে।” 
(বুখারী-২১৩) 
সুতরাং গীবত বা পরনিন্দায় অভ্যস্তদের জন্য বারযাখী জীবনে 
চরম শাস্তি অপেক্ষা করছে। নবী করীম সা. বলেন, 
Paes mess jie rl on BT db pos Dry l 
AO 1st OL cA Nis UU eh Lb Ds or: lt 
mole S Ons 
“মে'রাজের রাত্রিতে একদল লোককে দেখেছি যাদের নখসমূহ 
পিতলের । ধারালো নখগুলো দিয়ে তারা নিজেদের চেহারা ও 
বক্ষগুলো আঁচড়িয়ে ক্ষতবিক্ষত করছে। জিজ্ঞেস করলাম, এরা 
কারা হে জিবরীল? বললেন, এরা মানুষের মাংস ভক্ষণ করত ও 
তাদের দোষক্রটি বলে বেড়াত ৷” (আবু দাউদ) 


167 


wwuw.islamerpath.wordpress.com 


যুদ্ধ-লব্ধ সম্পদে চুরি (দুর্নীতি) 
অর্থাৎ আল্লাহর জন্য সশস্ত্র সংগ্রামের পথে যুদ্ধ-লন্ধ সম্পদে 
বণ্টনের পূর্বেই চুরি করে নেয়া । কুরআনুল কারীমে এ ব্যাপারে 
কঠিন শাস্তির কথা বর্ণিত হয়েছে, 
le SIPC KS 
“যে ব্যক্তি যুদ্ধ-ল্ধ সম্পদে চুরি করবে, চুরিকৃত সম্পদ নিয়েই 
সে বিচারদিবসে উপস্থিত হবে” (সূরা আলে ইমরান-১৬১) 
bt UG) L535 3, a5 xb ys bol: JG 8s, al ce 
Sls JLB dl dy) ee pel fF Bll, gllls Hl, 2) 
2S. cal od lanl Fas d Jd ao tay Sl 
Cal DS lol > Fe ore Slr 3) EB dl die oo Le 
5 Gly 8 4 dey JE LAI bps: AO JG 
3D Ll Us L FLL or 3 tn BAST BN Loi Ol oa 
SLE of Il EE GA or DS ge US 2 EE UU ago 
ULE 5 ILA: dl dys JG ol os gh lin JG 
JEM 
আবু হুরায়রা রা. বলেন, “খায়বার যুদ্ধে আমরা কোনো স্বর্ণ-রূপা 
গনিমতরূপে পাইনি; সেদিন শুধু গরু, ছাগল, উট, গৃহ-সরঞ্জাম 
ও কিছু লাকড়ি পেয়েছিলাম ৷ যুদ্ধ-শেষে আমরা নবীজীর সাথে 


168 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


ওয়াদিয়ে কুরা'য় ফিরে এলাম নবীজীর সাথে বনী দাবাব এর 
জনৈক ব্যক্তি থেকে উপঢৌকনে প্রাপ্ত কৃতদাস ‘মিদআম’ও ছিল। 
সে নবীজীর বাহন থেকে সরঞ্জাম নামাচ্ছিল, এমনসময় একটি 
তীর এসে তার দেহে বিদ্ধ হলে সাথে সাথে সে মৃত্যুবরণ করল । 
মানুষজন বলতে লাগল! কতই না উত্তম শাহাদাত! একথা শুনে 
নবী করীম সা. বললেন, বরং আল্লাহর শপথ যার হাতে আমার 
প্রাণ, খায়বার যুদ্ধে যে চাদর সে পেয়েছিল, তা গনিমতে বণ্টিত 
ছিল না। অবশ্যই সেটি আগুন হয়ে তার শাস্তির উপকরণ হবে। 
একথা শুনে একব্যক্তি জুতার ফিতা নিয়ে এসে বলল, এই 
বস্তুটিও আমি সেখান থেকে নিয়েছিলাম। নবীজী বললেন, 
সামান্য জুতার ফিতা হলেও সেটি তার জন্য আগুন হয়ে 
আসবে ৷” (বুখারী-৬৭০৭) 


বিনা কারণে রমযানে রোযা ভেঙ্গে ফেলা 
রমযান মাসে সূর্যোদয় থেকে সূর্যাস্ত 
পর্যন্ত রোযা পালন ফরয। সূর্যাস্তের 
পূর্বে কোনোভাবেই রোযা ভাঙ্গা বৈধ 
নয়। অন্যথায় সে অপরাধী সাব্যস্ত 
হবে৷ নবী করীম সা. বলেন, 

32 lish Ne Sl 3) Eb bl Ly 
Cael: J NG. Ns 3 Ub 


169 


www.islamerpath.wordpress.com 


Contents 


SES > Dalasi A din OJ NE GHIY GS]: oli 
IG gla) oda be + 25 BLS Slob Bf 3] LL elo 


wil dee 158 5% 0 GG FUN Jal ole 2 lis 
AZ 5 00% Yin U0 ¢ Djs be: SAB bes lal Ls 


m0 
“একদা আমি নিদ্রায় ছিলাম, দু’জন ব্যক্তি এসে দুই বাহু ধারণ 
করে আমাকে একটি পর্বতের কাছে নিয়ে এসে বলল, আরোহণ 
করুন! আমি বললাম, আমি তো আরোহণ করতে অক্ষম । তারা 
বলল, আমরা আপনাকে সহজ করে দেব। অতঃপর আমি 
আরোহণ করে পাহাড়ের মধ্যস্থলে উপনীত হয়ে গগনবিদারী 
কিছু চিৎকার ও আর্তনাদ শুনতে পেলাম। জিজ্ঞেস করলাম, 
এগুলো কীসের আওয়াজ? তারা বলল, এগুলো জাহান্নামবাসীর 
আর্তনাদ । অতঃপর তারা আমাকে নিয়ে চলল। পথিমধ্যে 
একদল লোককে পায়ের গোছায় বাঁধা অবস্থায় উপরের দিকে 
ঝুলন্ত দেখলাম। আর তাদের মুখ দিয়ে রক্ত নির্গত হচ্ছে। 
জিজ্ঞেস করলাম, ওরা কারা? বলল, ওরা সূর্যাস্তের পূর্বেই রোযা 
ভেঙ্গে ফেলত ৷” (মুস্তাদরাকে হাকিম-১৫৬৮) 

এই হলো কুরআন-হাদিসের আলোকে বারযাখী জীবনের কিছু 
বৰ্ণনা । 


170 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


ফায়দা, 
নেয়া ও কবরের শাস্তি হতে বাঁচা সম্ভব হবে। 


171 


wwuw.islamerpath.wordpress.com 


মুসলিম সবসময় কিছু বিষয় অর্জন এবং কিছু বিষয় বর্জনের 
জন্য আদিষ্ট । যেন সে এগুলোর মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন 
করতে পারে। নবী করীম সা. কবরের শান্তি হতে মুক্তি 
দানকারী কিছু আমলের কথা বলে গেছেন, 


* কী সেই আমল? 
* এ সকল আমল কেনইবা প্রাধান্যযোগ্য? 
* এসব আমলের কী মর্যাদা? 


ভূমিকা 

সৎকর্ম সবসময় বান্দার জন্য লাভজনক হয় এবং দুনিয়া ও 
আখেরাতে তার মর্যাদা বৃদ্ধি করে। সৎকর্মসমূহের কিছু ভাগ ও 
কিছু স্তর রয়েছে। নবী করীম সা. কবরের শাস্তি হতে 
মুক্তিদানকারী কিছু আমলের কথা বিশেষভাবে বলে গেছেনঃ 


নামায 

নামায হলো সর্বশ্রেষ্ঠ এবাদত ৷ যে নামাযকে সংরক্ষণ করল, সে 

দ্বীনকে সংরক্ষণ করল। যে নামাযকে বিনষ্ট করল, সে দ্বীনকে 
172 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


এটিও ইসলামের মৌলিক 
স্তম্ভগুলোর একটি । ফরয রোযা 
হলো রমযান মাসের রোযা । নফল 
রোযাসমূহের মধ্যে প্রতি সোম ও 
বৃহস্পতিবার রোযা, আশুরার দিন 


রোযা এবং আরাফার দিন রোযা 
হত্য দ,. অন্যতম । 


কল্যাণকাজ 
যেমন, সৎকাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ এবং 
মানুষের মাঝে মীমাংসা স্থাপন ইত্যাদি । 


173 


www.islamerpath.wordpress.com 


Contents 


সাদকা ও আত্মীয়দের খোঁজ 


কেবল টাকা নয়; বরং 

সম্পদ, বস্তু বা অন্যান্য N 
প্রয়োজনীয় বস্তু দিয়েও A) 
সাদকা হতে পারে। fl 


তাদের প্রয়োজনগুলো পূর্ণ করা । তাদের প্রতি দয়াশীল হওয়া । 


উত্তম কাজ 
এবং তাদের জন্য কল্যাণ কামনা করা ইত্যাদি । 


করুণা করা 

সম্পদ দিয়ে হোক, কথা দিয়ে হোক বা উত্তম শিষ্টাচার দিয়ে 

হোক । 

নবী করীম সা. উপরোক্ত সবগুলো আমল একত্রে বর্ণনা 

করেছেন, 

beje UF OB a0 09) cx pAlS GS Eom 5] 043 GS ly 

Slt fs db or Pry Sx oF BE ul) Ls Dll ci 
174 


www.islamerpath.wordpress.com 


Contents 


al) J on G5 by YE x All dl oly Sy palls 
or rd SEY I xf OF SFE JF J 4 Dall I 
Gh dE IS or 4 Prall 3 dS 0 Sh SF 
bl dl o}l) B97) SE 3 ds aD Sr 
UF dS nr 
“এ সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, নিশ্চয় দাফনকৃত ব্যক্তি 
পায়। যদি সে মুমিন হয়ে, তবে নামায তার মাথার পাশে থাকে। 
যাকাত তার ডানদিকে থাকে । রোযা তার বাম দিকে থাকে। 
কল্যাণকাজ এবং মানুষের প্রতি দয়া তার পায়ের দিকে থাকে। 
ফেরেশতা তার মাথার পাশ দিয়ে আসতে চাইলে নামায বলে, 
এ দিক দিয়ে যাওয়ার পথ নেই। অতঃপর ডানদিক দিয়ে 
আসতে চাইলে যাকাত বলে, এদিক দিয়ে যাওয়ার পথ নেই। 
বাম দিক দিয়ে আসতে চাইলে রোযা বাঁধা দিয়ে বলে, যাওয়ার 
সুযোগ নেই পায়ের দিক দিয়ে গমন করতে চাইলে কল্যাণকাজ 
বাঁধা দিয়ে বলে, পথ নেই৷” (মুসান্নাফে ইবনে আবি শাইবা- 
১২০৬২) 
অপর বর্ণনায় নবী করীম সা. বলেন, 
roll DL ale ay | ae UN 0B : 58 OLSYI I= | 
0338 Fall 54 m3 38 DL 54 cp DU al: UG 


175 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


“মানুষ যখন কবরে প্রবেশ করে, মুমিন হয়ে থাকলে তখন তার 
সৎকর্মগুলো তাকে ঘিরে রাখে। ফেরেশতা নামাযের দিক দিয়ে 
আসতে চাইলে নামায তার গতিরোধ করে। রোযার দিক দিয়ে 
আসতে চাইলে রোযা গতিরোধ করে..।” (মুসনাদে আহমদ- 
২৬৯৭৬) 


আল্লাহর কাছে আশ্রয় চাওয়া 

অধিক পরিমাণে আল্লাহর কাছে দোয়া করা তাঁর কাছে আশ্রয় 

প্রার্থনা করা। কারণ, তিনি ব্যতীত রক্ষাকারী কেউ নেই নবী 

করীম সা. বলতেন, 

lies rots dds oxtls JmSly xl cr Sh Sol SS) ell 
dl 

“হে আল্লাহ, আমি আপনার আশ্রয় চাচ্ছি অপারগতা, অলসতা, 

কাপুরুষতা, ব্যয়কুণ্ঠতা, বার্ধক্য এবং কবরের আযাব হতে।” 

(মুসলিম-৭০৪৮) 


SU Dia La BS AON: oly af cr x JB 
col or Bh S30ls ddl or Be S0l GS pall: ESI Aas 
Gl D3 on Bh Shs ml Jd 35 of cp S36 

dl lide 


176 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


সা'দ বিন আবি ওয়াক্কাস রা. বলেন, হাতের লেখা যেমন 
শেখানো হয়, ঠিক-তেমন নবী করীম সা. আমাদেরকে এ 
কথাগুলো শিক্ষা দিতেন- 
(অর্থঃ-) “হে আল্লাহ! নিশ্চয় 
আমি আপনার আশ্রয় চাচ্ছি 
কৃপণতা থেকে। আপনার 
আশ্রয় চাচ্ছি ভয় থেকে এবং 
আশ্রয় চাচ্ছি অতি-বার্ধক্যে 
উপনীত হওয়া থেকে। 
আশ্রয় চাচ্ছি দুনিয়ার ফেতনা এবং কবরের শাস্তি থেকে ৷” 
(বুখারী-৬০২৭) 


: SLE Die sou be LS BS Ml diy ON : Bs Lie cI 


lies LS, UN oliey OLS ore Sh 530d G5] all 

SALES hy ALS io dr Cll LS 9 cl 
আয়েশা রা. বলেন, “বেশীর ভাগ সময় নবী করীম সা. এ 
শাস্তি, দাজ্জালের ভয়ানক ফেতনা, দারিদ্র্যের পরীক্ষা এবং 
ধনৈশ্বৰ্যের পরীক্ষার অনিষ্ট থেকে ৷” (ইবনে মাজা-৩৮৩৮) 
কথা বলা হয়েছে। 


177 


www.islamerpath.wordpress.com 


নবী করীম সা. এক জানাযার দোয়ার মধ্যে বলছিলেন, 
CEs 33 LS Sls «Ae arly Sls am)ls 4 El dl 
cr asl 2331 G2 CUE oa 4559 23h ly sb lily 
be brg53 «Ala or be Dal, cols or be bls daly coil 

JU olde oye 3h sd olde ope adoly RP dlls 0 aom35 Cre 
“হে আল্লাহ, তাকে দয়া করুন, ক্ষমা করুন ও তার ক্রটিগুলো 
মার্জনা করুন। তার জন্য উত্তম ঠিকানা নির্ধারণ করুন। তার 
কবর প্রশস্ত করে দিন। বরফের শীতল পানি দিয়ে তাকে ধুয়ে 
দিন। কাপড় যেমন ময়লা থেকে পরিষ্কার করা হয়, তাকেও 
তেমন পাপ থেকে ধুয়ে পবিত্র করে দিন তাকে দুনিয়ার জীবন 
এবং দুনিয়ার স্ত্রী অপেক্ষা উত্তম স্ত্রী দান করুন৷ তাকে জান্নাত 
দিন। কবরের আযাব থেকে তাকে রক্ষা করুন। জাহান্নামের 
শান্তি হতে তাকে মুক্তি দিন৷” (মুসলিম-২২৭৬) 


কবরের আযাব হতে মুক্তিপ্রাপ্ত যারা.. 

কবরের আযাব থেকে মুক্তির আমল বর্ণনার পাশাপাশি নবী 
করীম সা. কবরের শাস্তি হতে মুক্তিপ্রাপ্ত লোকদের কথাও বলে 
গেছেনঃ 

১। শহীদ 


178 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


কেবল আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে যে মুজাহিদ যুদ্ধ করতে 
করতে নিহত হলো, সেই শহীদ। 
JG Be dh dr bs dl 
Poss Sd Ur caf Jb bs 
Bl ES: EE JE dl DY) 
Led tly le idl 
একব্যক্তি নবী করীম সা. কে 
জিজ্ঞেস করল, সকল মুমিনকেই 
কবরে পরীক্ষা করা হবে, কিন্তু শহীদদেরকে করা হবে না কেন? 
নবীজী উত্তর দিয়েছিলেন, “যুদ্ধক্ষেত্রে তাদের মাথার উপর 
দেবে” (বায়হাকী-২১৮০) 
হাদিসের মর্ম হলো, যুদ্ধক্ষেত্রে মুজাহিদের অবিচলতার দ্বারাই 
তার ঈমানের পরীক্ষা হয়ে যায়। আমৃত্যু দ্বীনের উপর অটল 
থাকার নিশ্চয়তা পাওয়া যায়। ফলে দ্বিতীয়বার আর তাকে 
পরীক্ষা করার প্রয়োজন হয় না। কবরে প্রশ্নোত্তরের দরকার হয় 
না। 


২। আল্লাহর পথের প্রহরী 
অর্থাৎ পাহারা দিতে গিয়ে 
গুহায় অবস্থান করা। 


179 


www.islamerpath.wordpress.com 


শত্রুদের প্রবেশ রুখতে ইসলামের সীমান্ত পাহারা দেয়া। 
তাদের মর্যাদা অপরিসীম । 
3 bile Sb SIN de Je 4 cx $B JE 
3 on nls VLSI tx dl Ae A os SB dS 
xl 
নবী করীম সা. বলেন, “মৃত ব্যক্তির আমল মৃত্যুর সাথে সাথে 
শেষ হয়ে যায়। তবে আল্লাহর রাস্তায় থাকাকালীন মৃত্যুবরণকারী 
ব্যক্তির আমলনামা কেয়ামত পর্যন্ত লিপিবদ্ধ হতে থাকে। 
কবরের আযাব থেকে তাকে মুক্তি দেয়া হয়।” (তিরমিযী-১৬২১) 
lB) 5 Fe PE Ul 2 UU: EUG, 
নবী করীম সা. বলেন, “একদিন একরাত্রি আল্লাহর রাস্তায় 
পাহারা দেওয়া একমাস বিরামহীন রোযা ও তাহাজ্জুদ অপেক্ষা 
উত্তম ৷” (মুসলিম-৫০৪৭) 


৩। উদর ব্যাধিতে মৃত্যুবরণকারী 
বিপদে পাপ মুছন হয় এবং আল্লাহর নিকট ব্যক্তির মর্যাদা 
উন্নীত হয়। রোগব্যাধিতে মৃত্যুবরণ দেহের জন্য অন্যতম বিপদ । 


8d ins OB chy aly cr: 5 JE 
180 


www.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


নবী করীম সা. বলেন, “উদর যাকে হত্যা করল, কবরে কখনই 
তার শাস্তি হবে না৷” (তিরমিযী, নাসাঈ) 
অর্থাৎ পেটে সৃষ্ট রোগ যথা হৃদরোগ, কিডনি রোগ ইত্যাদি 
ব্যাধিতে যাদের মৃত্যু হলো। 
বুখারী শরীফে বর্ণিত অপর হাদিসে 

Mr oh 
“পেটে সৃষ্ট ব্যাধিতে মৃত্যুবরণকারী শহীদ” বলা হয়েছে। 


8। প্রতিরাতে ‘সূরা মুলক’ পাঠ 
আল-কুরআন  সবটুকুই 
কল্যাণবাহী। কিছু কিছু 
সুরাকে নবী করীম সা. 
বিশেষ মর্যাদাবান বলে 
আখ্যা দিয়েছেন। সূরায়ে 
Il lle or SUS DAL by 

“সূরায়ে মুলক কবরের আযাবকে প্রতিরোধ করে” (ইবনে 
মারদুয়াই, সহীহ) 

DL oan SM ILS 5 cr UU BE x 0 le 083 
dl dy a dS US 3 lie on le Hae YS 

181 


www.islamerpath.wordpress.com 


Contents 


FS le 5 or bye dl ols Sls Ul lees 

lbs SS 8 Ly 
আব্দুল্লাহ বিন মাসউদ রা. বলেন, “প্রতিরাতে যে ব্যক্তি সূরায়ে 
উঠিয়ে নেবেন। রাসূলের জামানায় আমরা এ সূরাকে 
‘প্রতিরোধক সূরা’ বলতাম। আরও বলতাম, আল্লাহর কিতাবে 
এমন একটি সূরা রয়েছে, যে প্রতিরাতে তা পাঠ করবে, সে 
অনেক পুণ্য অর্জন করবে এবং উত্তম বস্তু লাভ করবে।” 
(নাসাঈ-১০৫৪৭) 


ফায়দা, 
কবর প্রত্যেক কবরস্থকে একবার আলিঙ্গন করবে। 
যেমনটি সা'দ বিন মুয়ায রা, সম্পর্কে নবী করীম সা. 
বলেছেন, 
oaig «dl lH d ey ld ISL SH lia 
as Ch fF LS Fo ASTD os WH Son 
“এই সেই ব্যক্তি যার জন্য আরশ কেঁপে উঠেছে। আসমানের 
জন্য সাক্ষী হয়েছে। একবার তাকে আলিঙ্গন করে পরক্ষণেই 
ছেড়ে দেয়া হয়েছে” (নাসাঈ) 


182 


www.islamerpath.wordpress.com 


Contents 


কবরের আযাব থেকে মুক্তিদায়ক আমলসমূহ আদায় করুন, 
সুখী হবেন, অনুগ্রহপ্রাপ্ত হবেন। 


183 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


যে সকল সৃষ্টি ধ্বংস হবে না 


আল্লাহ তালা ব্যতীত সকল কিছুই একদিন ধ্বংস হয়ে যাবে। 


যেমনটি আল্লাহ নিজেই বলেছেন, 
LUT AH 4 Guoson Zr Arie 223 
0 AY IAL ISLS LEO HEEL ¥ 


INT 
“ভূপৃষ্ঠের সকল কিছুই ধ্বংসশীল। একমাত্র আপনার মহিমায় ও 
মহানুভব পালনকর্তার সত্তা ছাড়া” (সূরা আর-রাহমান ২৬-২৭) 
হ্যাঁ. পৃথিবীর সকল বস্তুই ধ্বংসের সম্মুখীন হয়ে নিঃশেষ হয়ে 
যাবে। তবে কুরআন-হাদিসে কোনো কোনো সৃষ্টির ক্ষেত্রে 
ব্যতিক্ৰম বর্ণিত হয়েছে। 


* তবে কোনো সেই সৃষ্টি? 
* ধ্বংস হবে না মানে কী? 


ভূমিক 
আল্লাহ তা‘লা যাকে ইচ্ছা করবেন ধ্বংস করে দেবেন। যাকে 
ইচ্ছা করবেন জীবিত রাখবেন। ইচ্ছা ও ক্ষমতার মালিক 


184 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


একমাত্র আল্লাহ । আটটি বস্তু ব্যভীত সকল কিছুই তিনি ধ্বংস 
করে দেবেন। 


১। মেরুদণ্ডের নিম্নাংশ i 
মানুষের এ অঙ্গটি ছাড়া সকল _. 1 সং 
কিছুই মাটি খেয়ে ফেলবে। এ 1৮ ১২ 
৬) 
থেকেই আল্লাহ তাকে (£1 = 
পুনরুজ্জীবিত করবেন। টু টি 
PIAL pT ol S: ES JG aw ~ 
ls GE ti A f° 
লি 5 ৮ = NE মেরুদণ্ডের নিম্নাংশ ; 
Ed: 
নবী করীম সা. বলেন, “মেরুদণ্ডের নিম্নদেশ ব্যতীত আদম- 
সন্তানের প্রতিটি অঙ্গই মাটি খেয়ে ফেলবে । এ থেকেই মানুষের 
সৃষ্টি এবং এ থেকেই তার দেহ পুনর্গঠিত হবে।” (মুসলিম- 


৭৬০৩) 


২। রূহ 

রূহ বা আত্মার প্রকৃতি সম্পর্কে আল্লাহ ব্যতীত কেউ অবগত 
নয়। তবে দেহের আন্দোলন ও জীবন কেবল রহের অস্তিত্বের 
কারণেই হয়ে থাকে। রূহ দেহ-বিচ্ছেদ করে আসমানে চলে 
গেলে তা মৃত সাব্যস্ত হয়। সৎ হলে আসমানের দরজাগুলো 


185 


www.islamerpath.wordpress.com 


Contents 


খুলে দেয়া হয়। অসৎ হলে সকল দরজা বন্ধ করে দেয়া হয়। 

সর্বাবস্থায়ই রহ পুনরায় দেহে ফিরে আসে। 

রূহ কখনই ধ্বংস হবে না । যেমনটি নবী করীম সা. শহীদদের 

বিবরণ দিতে গিয়ে বলেন, 

LL or OS Ab Dls JPG U os pb Bx S lool 
PLD AS J] 36 ols Sx 

“শহীদদের রূহগুলো সবুজ পাখির দেহে প্রবেশ করানো হয়। 

আরশের সাথে বহু উজ্জ্বল ঝুলন্ত প্রদীপ রয়েছে, জান্নাতে বিচরণ 

করে তারা পুনরায় এ প্রদীপসমূহের কাছে ফিরে আসে॥” 

(মুসলিম-৪৯৯৩) 

আর মুমিনদের রহের ব্যাপারে বলেন, 

ss J) Ja 5 Bax Gx BLES GE fll oss UY) 

LD ss 

নবী করীম সা. বলেন, “নিশ্চয় মুমিনের রহ জান্নাতের 

বৃক্ষসমূহে বিচরণ করে। শেষপর্যন্ত পুনরুথ্থান দিবসে তাদেরকে 

নিজ নিজ দেহে প্রবেশ করানো হবে” (নাসাঈ-২২০০) 


৩। জান্নাত ও জাহান্নাম 


আনুগত্যশীল বান্দাদের পুরস্কৃত করতে এবং অবাধ্যদের শাস্তি 
দিতে আল্লাহ তা‘লা জান্নাত ও জাহান্নাম সৃষ্টি করেছেন। 


186 


www.islamerpath.wordpress.com 


Contents 


এতদুভয় কখনই ধ্বংস হবার নয়। যেমনটি আল্লাহ নিজেই 
বলেছেন, 

ier ll CEE NED 
“সেখানে তারা চিরকাল বাস করবে” (সুরা নিলা 


8৪। আরশ 
আরবী ‘আরশ’ এর আভিধানিক অর্থ সিংহাসন, যার উপর 
রাজা-বাদশাহগণ উপবেশন করেন। আমাদের মহান 
প্রতিপালকের জন্যও একটি আরশ রয়েছে, যা আপন সত্তার 
মহত্ব ও বড়ত্বের সহিত অতি-মানানসই। আল-কুরআনের 
সাতটি স্থানে তিনি আরশে সমাসীন হওয়ার বিষয় বর্ণনা 
করেছেন, 
cb KO LIA FLSY 
“তিনি পরম দয়াময়, ME ne (সূরা ত্বাহা-৫) 
04 oN 2 Ee ES 
“অতঃপর আরশে সমাসীন হয়েছেন” (সূরা আ'’রাফ-৫৪) 
আরশ হলো প্রথম সৃষ্টি । স্থায়ী রূপেই তাকে আল্লাহ সৃষ্টি 
করেছেন। কেয়ামতের ফুঁৎকারে অন্যসব সৃষ্টির মতো তা ধ্বং 
হবে না। 


187 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


৫। কুরসি 
ইবনে আব্বাস রা. এর বর্ণনানুযায়ী কুরসি হলো আল্লাহর দুই 
কদম মুবারক রাখার স্থান । কুরসি কখনো ধ্বংস হবে না। 


৬। হুর 
রমণীসকল ৷ অন্যসব সৃষ্টির মতো কখনই তারা ধ্বংস হবে না। 


৭। লাওহ 
লাওহ হলো সংরক্ষিত ফলক, যেখানে আল্লাহ তা‘'লা সকল 
বান্দার ভাগ্য লিখে রেখেছেন। লাওহ কখনই ধ্বংস হবে না। 


৮। ক্কলম 

এটি এ কলম, যাকে আল্লাহ সৃষ্টি করে সকল বান্দার ভাগ্য 

লিখার আদেশ করেছেন। যেমনটি নবী করীম সা. বলেন, 

db es ey ©): JG. 51: 4 JG Al Hd be df 
All PD E> eS HE pls 1 

“সর্বপ্রথম আল্লাহ ক্কলম সৃষ্টি করে বলেছেন, তুমি লেখ! কলম 

বলল, হে পালনকর্তা! কী লিখব? পালনকর্তা বললেন, কেয়ামত 

পর্যন্ত সৃষ্ট সকল কিছুর ভাগ্য লিখে রাখ!” (মুস্তাদরাকে হাকিম- 


৩৬৯৩) 


188 


www.islamerpath.wordpress.com 


Contents 


সুতরাং যাকে ইচ্ছা তিনি জীবিত রাখবেন, যাকে ইচ্ছা ধ্বং 
করে দেবেন। 


189 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


কবর সম্পর্কে সাতটি মাছআলা 


কবর সম্পর্কে অনেকে কতিপয় ভুল বিশ্বাস পোষণ করেন। 
পৃথিবীর বিভিন্ন প্রান্তে এগুলো ছড়িয়ে পড়েছে। সুতরাং এগুলো 
সম্পর্কে সতর্ক না করলেই নয়.. 


* মাছআলাগুলো কী? 
* ভুল বিশ্বাসগুলো কী? 
* প্রতিকার কী করে সম্ভব? 


ভূমিকা 

মানুষকে সরল পথে পরিচালিত করতে আল্লাহ তা‘লা দুনিয়াতে 
অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। তারা এসে মানুষকে 
হেদায়েত করেছেন। সুসংবাদ শুনিয়েছেন। আল্লাহর আযাব 
থেকে সতর্ক করেছেন। সর্বশেষ নবী মোহাম্মাদ সা.ও কবর 
সম্পর্কে আমাদেরকে কিছু মাছআলা বলে গেছেন। তন্মধ্যে, 


প্রথম মাছআলা 
কবরে সুখ বা শাস্তির বিষয়টি অদৃশ্যের বিষয় ৷ জ্ঞান বা যুক্তি 
দিয়ে তা বোধগম্য করা সম্ভব নয়। অদৃশ্যের বিষয়ে ঈমান 


190 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


আনয়ন মুমিনের অবশ্য পালনীয় একটি গুণ। যেমনটি আল্লাহ 
বলেছেন, 


5 ন 5 ee 2 
§ LALIB TNO EDL SR BLN LEA OA 
EFM dag Ed ন ee C1 ~~" 


বিন্দুমাত্র সন্দেহের অবকাশ 
নেই । খোদাভীরুদের জন্য তা 
হেদায়েত । খোদাভীরু তারাই, 
পূৰ্ণ বিশ্বাস স্থাপন করে।” (সূরা বাক্কারা-১,২,৩) 

জেনে রাখা দরকার, কবরে আযাবের বিষয়টি বারযাখী জীবনের 
অন্তর্ভুক্ত । সুতরাং কোনো অপরাধী মারা গেলে বারযাখী জীবনে 
সে শান্তি ভোগ করবেই; কবরস্থ হোক বা না হোক, জীবজন্তু 
দেয়া হোক, ক্রুশবিদ্ধ করা হোক, সাগরে ডুবিয়ে দেয়া হোক; 
সর্বাবস্থায় তার আত্মা এ শাস্তিই ভোগ করবে, যা কবরস্থ হলে 
ভোগ করার কথা ছিল। 


দ্বিতীয় মাছআলা 


191 


www.islamerpath.wordpress.com 


Contents 


আহাজারি নিষিদ্ধ ৷ 

BP FY cplet OY UA ble di ie oot eB ON 
“al 

নবী করীম সা. বলেন, “পেশিতে আঘাত করে, কাপড় 

ছিন্নবিচ্ছিন্ন করে ও মূর্খতা-যুগের প্রবাদ বলে যে আহাজারি 

করল, সে আমাদের অন্তর্ভুক্ত নয়।” (বুখারী-১২৩৫) 


Jb ley HL op pS lye JE CS LBL UI: BS J 


Dr 02 Er 


নবী করীম সা. আরো 
রোনাজারিকারী ব্যক্তি মৃত্যুর পূর্বে 
তওবা না করলে কেয়ামতের দিন 
সে আলকাতরার জামা এবং 
মরিচাযুক্ত বর্ম পরিহিত অবস্থায় 
উত্বিত হবে৷” (বুখারী-২২০৩) 
সুতরাং আত্মীয় স্বজন বা প্রিয়জন মারা গেলে ব্যথিত না হয়ে 
ধৈর্যের পথ বেছে নেয়া উচিত সুসংবাদ গ্রহণ করা উচিত । 
Eng 13] elie Gi crf Gad be: JUG dl gh: BG JE 
LL Nail F Gl Jal or ee 


192 


www.islamerpath.wordpress.com 


নবী করীম সা. বলেছেন, “আল্লাহ তালা বলেন, “প্রিয়জন 
বিয়োগে যে বান্দা প্রতিপালকের সন্তুষ্টি অর্জন-কল্পে ধৈর্যধারণ 
করল, তাকে আমার পক্ষ থেকে জান্নাত পুরস্কৃত করা হবে।” 


(বুখারী-৬০৬০) 


তৃতীয় মাছআলা 
সম্মত কাজ । তবে উদ্দেশ্য হতে 
হবে কবরবাসীকে দেখে উপদেশ 
গ্রহণ করা। কবর থেকে বা 
কবরের মাটি থেকে বরকত 
হাসিল করা বা মৃত ব্যক্তি থেকে 
উপকৃত হওয়া নয়। 
নেই ৷ নবী করীম সা. থেকে এ ব্যাপারে কিছু বর্ণিত নয়। 

> 56 4 rd be lis bl 3 Bol cn: 8B JE 
নবী করীম সা. বলেন, “আমাদের এই দ্বীনের মধ্যে যে নতুন 
বিষয় সৃষ্টি করল, তার সৃষ্ট প্রত্যাখ্যাত ৷” (বুখারী-২৫৫০) 
অনেকে কবর যিয়ারতকালে সূরায়ে ফাতেহা পাঠ করেন। এটি 
বিদআত ৷ কবর যিয়ারতকালে নবী করীম সা. এধরণের কিছুই 


193 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


পড়েননি । বরং তিনি মৃতদের জন্য মাগফেরাতের দোয়া 

করতেন। 

বিশেষ কোনো কবর যিয়ারতের উদ্দেশ্যে ভ্রমণ করা জায়েয 

নেই, 

CELA mmdl: la BB I] NL JL SY: & JG 
SBN mlly lis Gam 

নবী করীম সা. বলেন, “এবাদতের উদ্দেশ্যে শুধু তিনটি স্থলেই 

ভ্রমণ করা যাবে, মক্কার মসজিদ, আমার মসজিদ এবং মসজিদে 

আকসা (বায়তুল মাকদিস)” (বুখারী-১১৩২) 


চতুৰ্থ মাছআলা 
জানাযার সম্প্রতি ভুলসমূহ, 
(১) কফিনে, খাটে অথবা কবরে ফুল দেওয়া । এটি কাফের 
মুশরেকদের ধর্মের সঙ্গে সাদৃশ্যপূর্ণ, 

Me HI LE: BE JE 
নবী করীম সা. বলেন, “ব্যক্তির কার্যকলাপ যে জাতির সঙ্গে 
সাদৃশ্যপূর্ণ হবে, সে তাদেরই অন্তর্ভুক্ত বলে গণ্য হবে।” (আবু 
দাউদ-৪০৩৩) 
(২) নিহত ব্যক্তির স্মরণার্থে তার জন্য নীরবতা পালন করে 
শোক প্রকাশ করা। এটি একটি জঘন্য বিদআত কাফের 


194 


www.islamerpath.wordpress.com 


Contents 


মুশরেকদের সাথে সাদৃশ্যপূর্ণ কাজ । নবী করীম সা. মৃতদের 
ছাড়া আর কিছুই করেননি। 
(৩) মৃতের স্মরণে বাসায়, 
দোকানে বা অন্য কোনো স্থানে 
তার ছবি বা মূর্তি স্থাপন করা । 
Yo E57: J E JG 
2 3) bs SY, eb 
নবী করীম সা. আলী রা. কে 
উদ্দেশ্য করে 
বলেছিলেন, “কোনো ছবি পেলে 
তা মিটিয়ে ফেলবে । কোনো উচু 
কবর পেলে তা ধ্বংস করে মাটির সাথে মিশিয়ে দেবে।॥” 
(যুসলিম-২২৮৭) 

(8) সজোরে তাকবীর বা সম্মিলিত আওয়াজ দিয়ে জানাযা 
প্রচার করা৷ বৈধ পন্থা হলো, নিচু আওয়াজে মৃতের জন্য দোয়া 
ইস্তেগফার করা । 

(৫) কবরে আযান দেওয়া। নবী করীম সা. বা তাঁর কোনো 
সাহাবী থেকে এ ধরনের কার্যকলাপ বর্ণিত নয়। 


195 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


(৬) অন্যতম বিদআত হলো, জানাযা ও দাফনকার্য শেষে 
সম্মিলিত দোয়া করা। বৈধ পন্থা হলো, জানাযা ও দাফন শেষে 
প্রত্যেকেই নিজ থেকে একাকী দোয়া করবে। 

(৭) কফিনে ভরে দাফন করা। 


ক্ষতবিক্ষত হয়ে গেছে, বহুদিন নিখোঁজ থাকার ফলে লাশ পচে 
গলে গেছে.. তবে কফিনে করে দাফন করা যাবে। 


পঞ্চম মাছআলা 

কোনো মানুষ যদি শরীয়ত-সম্মত পন্থায় ঈসালে সাওয়াবের 
উদ্দেশ্যে কোনো সৎকর্ম করে, তবে সমস্যা নেই ৷ যেমন দুয়া 
পক্ষ থেকে রোযা কাযা করা ইত্যাদি..। 

কিন্তু মৃত ব্যক্তিকে সাওয়াব পৌঁছানোর উদ্দেশ্যে নামায পড়া 
জায়েয নেই । এ ধরণের কোনো বর্ণনা নবী করীম সা. থেকে 
বর্ণিত হয়নি৷ তেমনি বর্তমান সমাজে প্রচলিত অন্যতম বিদআত 


196 


www.islamerpath.wordpress.com 


Contents 


হলো, ক্বারী সাহেবদেরকে ভাড়া করে এনে মৃত ব্যক্তিকে 
পৌঁছানোর উদ্দেশ্যে কুরআন পড়ানো। 


ষষ্ঠ মাছআলা 

উত্তরাধিকার বণ্টনের পূর্বে মৃতের কাফন-দাফন সংক্রান্ত খরচ 
পৃথক করে নেয়া, তার ঞ্চণ পরিশোধ করা এবং তার অসিয়ত 
পূর্ণ করা আবশ্যক । 


শেষ মাছআলা 

এটি একটি বৃহৎ মাছআলা। 
বর্তমানকালের এক বিরাট 
বিশ্বাস-বিপর্যয় এবং বড় | 
শিরক। তা হলো, কবরের "% 
পাশে প্রদক্ষিণ (তওয়াফ) করা, 
কবরস্থ ব্যক্তি থেকে কিছু 
চাওয়া, বিশ্বাস করা যে, ওলি-আউলিয়া কবরে জীবিত আছেন, 
তারা মানুষের বিপদ দূর করে দিচ্ছেন। 


0 A cae Ges 
5 CSS BIR 2 SFL BMG 


tS EO TES ALE NET a1 


Ed 


197 


www.islamerpath.wordpress.com 


Contents 


ডাক, তারা সবাই তোমাদের মতোই বান্দা । অতএব, তোমরা 
যাদেরকে ডাক, তখন তাদের পক্ষেও তো তোমাদের সে ডাকে 
সাড়া দেওয়া উচিত যদি তোমরা সত্যবাদী হয়ে থাক?” (সূরা 
আ'’রাফ-১৯৪) 


প্রয়োজন-পূরণ কামনা করে, সুস্থতা কামনা করে, সন্তান কামনা 
করে। অনেকে আবার 
সজোরে ক্রন্দন করে বলতে 
থেকে তোমার কাছে এসেছি, 
বঞ্চিত করো না গো আমায়! 
অপরদিকে নামাযের মধ্যে 
দোয়ায় অলসতা করে। 


198 


www.islamerpath.wordpress.com 


Contents 


etc, 0 


2 
AD) 


CRED SHS BTS IS} 

°: 3০১ Lo) SEE ESE ACH 
আল্লাহ বলেন, “যে ব্যক্তি আল্লাহর পরিবর্তে এমন বস্তুর পূজা 
করে, যে কেয়ামত পর্যন্তও তার ডাকে সাড়া দেবে না, তার 
চেয়ে অধিক পথভ্রষ্ট আর কে? তারা তো তাদের পূজা সম্পর্কেও 
বেখবর” (সূরা আহকাফ-৫) 

U1 J23 15M 093 crs 382 383 Sle cp: BB UE 
নবী করীম সা. বলেন, “আল্লাহর সমতুল্য সাব্যস্ত করে কারো 
কাছে আহ্বান করে যে ব্যক্তি মৃত্যুবরণ করল, সে জাহান্নামে 
প্রবেশ করবে” (বুখারী-৪২২৭) 
হে মুসলিম, অমুক দরবেশ কবরের সামনে দাঁড়িয়ে প্রার্থনা করে 
বিশাল কিছু পেয়ে গেছে, তমুক অসুস্থ ব্যক্তি কবরের কাছে 
প্রার্থনা করে সুস্থতা লাভ করেছে, সন্তান পেয়ে গেছে.. এ 
ধরণের সংবাদ শুনে কখনই প্রতারিত হবেন না; বরং আল্লাহর 
কাছে দোয়া করুন৷ নামাযের পর প্রার্থনা করুন, শেষরাতে উঠে 
গিয়ে আল্লাহর কাছে চান। বরকত লাভের আশায় কখনই 
কোনো কবরের পাশে অবস্থান করবেন না। 


কবরের উপর মসজিদ নির্মাণ নিষিদ্ধ 
199 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


বরং এঁ মসজিদেও নামায পড়া 
জায়েয নেই, যে মসজিদের 
অভ্যন্তরে, আঙ্গিনায় বা পশ্চিম 
দিকে কবর রয়েছে। 

FUG OF cp ls Yl: & JG 
esl 053 os ly 
Di 0 ful SB re 1981 lies 3 Yl amle matey 
নবী করীম সা. বলেন, “শুনে রাখ, তোমাদের পূর্ববর্তী লোকেরা 
তাদের নবী ও সালেহীনের কবরসমূহকে মসজিদ বানিয়ে 
ফেলত কখনই কোনো কবরকে তোমরা মসজিদ বানিয়ো না। 
এ কাজ থেকে আমি তোমাদের নিষেধ করে যাচ্ছি।” (মুসলিম) 
বরং কবরে কোনো ধরণের A 

স্থাপত্য নির্মাণ করাও হারাম। a 
নবী করীম সা. কবরকে 

চুনকাম (প্লীস্টার ও ডিজাইন) 

করা, কবরের উপর বসা এবং 

কবরে কিছু নির্মাণ করা থেকে 

নিষেধ করেছেন (মুসলিম-২২৮৯) 
উঠে এসেছে, মৃতকে কবরস্থ করে সেটুকু মাটিই কবরে রেখে 
দেওয়া । এরচেয়ে বেশি উচু না করা । 


200 


wwuw.islamerpath.wordpress.com 


তেমনি কবরের উপর গম্বুজ নির্মাণ করা নিষেধ । যেমনটি 
নবীজী আলী রা. কে উদ্দেশ্যে করে বলেছিলেন, 

25 D) bis 1S Ys Rab Ve ES Y 
“কোনো ছবি পেলে তা নিশ্চিহ্ন করে দেবে। কোনো উঁচু কবর 
পেলে তা ধ্বংস করে মাটির সাথে মিশিয়ে দেবে।” (মুসলিম- 
২২৮৭) 


22 20% NAD LLL 24 


~~ LES Va At GF Is 
AGE BA LEE eS 
Le Bic Be 24S Ge apa 
5 NA He SEL BE 


Sos 2 54S Ss Sos Bs tse 


201 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


{ELAS 5 HSL es FSI 

NAA — Na): 31,63 
“তারা কি এমন কাউকে শরীক সাব্যস্ত করে, যে একটি বস্তুও 
সৃষ্টি করেনি, বরং তাদেরকে সৃষ্টি করা হয়েছে। আর তারা, না 
তাদের সাহায্য করতে পারে, না নিজের সাহায্য করতে পারে। 
আর তোমরা যদি তাদেরকে আহ্বান কর সুপথের দিকে, তবে 
তারা তোমাদের আহ্বান অনুযায়ী চলবে না। তাদেরকে আহ্বান 
জানানো কিংবা নীরব থাকা উভয়টিই তোমাদের জন্য সমান। 
তোমাদের মতোই বান্দা। অতএব, তোমরা যাদেরকে ডাক, 
তখন তাদের পক্ষেও তো তোমাদের সে ডাক কবুল করা উচিত 
যদি তোমরা সত্যবাদী হয়ে থাক! তাদের কি পা আছে, যদ্বারা 
তারা চলাফেরা করে, কিংবা তাদের কি হাত আছে, যদ্বারা তারা 
ধরে! অথবা তাদের কি চোখ আছে যদ্বারা তারা দেখতে পায় 
কিংবা তাদের কি কান আছে যদ্বারা শুনতে পায়? বলে দাও, 
তোমরা ডাক তোমাদের অংশীদারদিগকে, অতঃপর আমার 
অমঙ্গল কর এবং আমাকে অবকাশ দিও না। আমার সহায় তো 
হলেন আল্লাহ, যিনি কিতাব অবতীর্ণ করেছেন। বস্তুত; তিনিই 
সাহায্য করেন সৎকর্মশীল বান্দাদের । আর তোমরা তাঁকে বাদ 
দিয়ে যাদেরকে ডাক তারা না তোমাদের কোনো সাহায্য করতে 
পারবে, না নিজেদের আত্মরক্ষা করতে পারবে। আর তুমি যদি 


202 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


তাদেরকে সুপথে আহ্বান কর, তবে তারা তা কিছুই শুনবে না। 
আর তুমি তো তাদের দেখছই, তোমার দিকে তাকিয়ে আছে, 
অথচ তারা কিছুই দেখতে পাচ্ছে না।” (সূরা আ'রাফ ১৯১- 
১৯৮) 


ঈমানের দাবী, 
আল্লাহই একমাত্র উপাস্য। তাই কোনো মাধ্যম ছাড়া কেবল 
তাঁকেই ডাকা হোক । 


203 


wwuw.islamerpath.wordpress.com 


পরকাল 


ভূমিকা 

শিঙ্গায় ফুঁৎকার 

পুনরুথান 

হাশর 

আমলনামা বিতরণ, 

মুখোমুখি জিজ্ঞাসাবাদ ও হিসাব 

মীযান স্থাপন 

হাউযে কাউসার 

শাফা‘আত (সুপারিশ) 

প্রত্যেক উম্মত নিজস্ব উপাস্যকে অনুসরণ করবে 
কাফেরদেরকে জাহান্নামের দিকে একত্রিকরণ 


204 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


সীরাত পারাপার শেষে মুমিনদের ক্কেসাস গ্রহণ 
মধ্যবর্তী লোকদের অবস্থা 

জাহান্নাম 

জান্নাত 


205 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


ভুমিকা 


বারযাখী জীবন সমাপ্ত হওয়ার পর কেয়ামত সংঘটিত হবে। 
কেয়ামতের দিন আল্লাহ তালা সকল মানুষের পুনরুত্থান 
করবেন শিঙ্গায় ফুঁৎকার দেয়া হবে। সবাইকে জমায়েত করা 
হবে। 


* কখন সংঘটিত হবে কেয়ামত? 

* শিঙ্গায় ফুঁৎকার দেয়ার কী অর্থ? 

* কবর থেকে মানুষ কীভাবে বের হবে? 

* অকবরস্থ, যেমন ডুবে গেছে, পুড়ে গেছে.. এদের অবস্থা কী 
হবে? 

* পুনরুত্থান কি কেবল মানুষেরই, নাকি সকল সৃষ্টির? 

* পুনরুথান কীভাবে হবে? 


ie 


এরকম হাজারো প্রশ্ন মনের গহীনে ঘুরপাক খাচ্ছে। আসুন, 
বিস্তারিত আলোচনা শুরু করি... 


206 


wwuw.islamerpath.wordpress.com 


ভূমিক 
পরকালের উপর বিশ্বাস ঈমানের মৌলিক স্তম্ভগুলোর অন্যতম৷ 
আল্লাহ তা‘লা বলেন, 


ESE SAR AGA H EA; ¥ 
\VV :5 2.) a 


“বরং বড় সৎকাজ হলো এই যে, 
ঈমান আনবে আল্লাহর উপর, 
কিয়ামত দিবসের উপর, 
ফেরেশতাদের উপর এবং সকল 
নবী রাসূলের উপর।” (সূরা 
বাক্কারা-১৭৭) 

আয়াতের ব্যাখ্যায় নবী করীম সা. 
বলেন, 

ox ADL fs FS Fadlly lays 59 STs db cms of 


is 

“বিশ্বাস করবে আল্লাহর উপর, তাঁর ফেরেশতাগণের উপর, তাঁর 

প্রেরিত আসমানী গ্রন্থসমূহের উপর, সকল রাসূলের উপর এবং 
207 


www.islamerpath.wordpress.com 


Contents 


বিচারদিবসের উপর পাশাপাশি বিশ্বাস করবে তকদীরের 
ভালো-মন্দের উপর ৷” (মুসলিম-১০৬) 


পরকালের উপর ঈমানের অর্থ 
অর্থাৎ বিচারদিবস আসন্ন এবং অবশ্যম্ভাবী, মৃত্যুর পর কবরে 
সুখ বা শাস্তি অবশ্যম্ভাবী এ কথা বিশ্বাস করা এবং কেয়ামতের 
নিদৰ্শনসমূহকে সত্যায়ন করা । 
যে ব্যক্তি বিচারদিবসে অবিশ্বাসী বা সংশয়ী হলো, নিঃসন্দেহে 
সে মহা-কুফুরী (চরমভাবে অস্বীকৃতি জ্ঞাপন) করল। এর দ্বারা 
সে ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যাবে৷ আল্লাহ তা‘লা বলেন, 
I SG e085 38 G Bl RES HS 
Se ssl CES SEAS 
“যে ব্যক্তি আল্লাহ, তাঁর 
ফেরেশতাগণ, তাঁর গ্রন্থসমূহ, 
তাঁর প্রেরিতগণ এবং 
সে চরমভাবে পথভ্রষ্ট হয়ে 
গেল৷” (সূরা নিছা-১৩৬) 
পরকাল আসন্ন, এতে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই ৷ সন্দেহ 
পোষণকারী নিঃসন্দেহে কাফের এবং আল্লাহ ও রাসূলের প্রকাশ্য 
মিথ্যারোপকারী। কোন প্রকার সন্দেহ-সংশয় ছাড়াই পরকালের 
208 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


উপর বিশ্বাস অপরিহার্য । চিরসফল মুমিনদের গুণ বর্ণনা করতে 
গিয়ে আল্লাহ বলেন, 


we 


A ALG 4 Vii CG 43 Ay 


tA EO 5355 
এবং যারা বিশ্বাস স্থাপন করেছে সেসব বিষয়ের উপর যা কিছু 
তোমার প্রতি অবতীণ হয়েছে এবং সেসব বিষয়ের উপর যা 
তোমার পূর্ববর্তীদের প্রতি অবতীর্ণ হয়েছে। আর আখেরাতকে 
যারা নিশ্চিত বলে বিশ্বাস করে” (সূরা বাক্কারা-৪) 
AL OA 


A 


OH GHEE Ge THY th ANH ¥ 
vi: 


“কেয়ামত অবশ্যম্ভাবী, এতে সন্দেহ নেই এবং এ কারণে যে, 


হজ্ত্ব-৭) 


পরকাল, পুনরুত্থান ও জান্নাত-জাহান্নামের প্রতি যে অবিশ্বাসী 
হলো, সে ইসলামকে অস্বীকার করে কাফের হয়ে গেল। 


209 


www.islamerpath.wordpress.com 


পরকালের বৈশিষ্ট্যাবলী 


আল্লাহ তা‘লা কুরআন অবতীর্ণ করে তাতে সকল কিছুর বিবরণ 
দিয়েছেন। রাসূলদেরকে সুসংবাদদাতা ও ভীতিপ্রদর্শনকারী রূপে 
প্রেরণ করেছেন। আমাদেরকে পরকাল চিনিয়েছেন। পরকালের 
বৈশিষ্ট্যাবলীর বিবরণ শুনিয়েছেন। 


* পরকালের বৈশিষ্ট্যাবলী কী? 
* এরকম ভয়ানক বৈশিষ্ট্যাবলী বর্ণনার কারণ কী? 
* এগুলো পড়ে একজন মুমিনকে কীর্ূপে প্রস্তুতি নেয়া উচিত? 


ভূমিকা 

পরকাল ওইদিন, যেদিন শিঙ্গায় ফুঁৎকার দেয়া হবে। বিচারদিবস 
প্রতিষ্ঠিত হবে। পরকালের কতিপয় বৈশিষ্ট্য বর্ণনা করে 
সেখানের অবস্থা সম্পর্কে আল্লাহ তালা আমাদেরকে অবহিত 
করেছেন । তন্যধ্যে.. 


চরম সত্য দিবস 
হাঁ.. আল্লাহর শপথ, তা চরম সত্য ও অবশ্যম্ভাবী । আল্লাহ তালা 
প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, 


210 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


Ee 


EE © FE BEEN পন? 


“হে মানুষ, নিশ্চয় আল্লাহর ওয়াদা 
সত্য । সুতরাং পার্থিব জীবন যেন 
তোমাদেরকে প্রতারণা না করে। 
এবং সেই প্রবঞ্চক যেন কিছুতেই 
তোমাদেরকে আল্লাহ সম্পর্কে 
প্রবঞ্চিত না করে।” (সুরা 
ফাতির-৫) 


> ll, : Bs JE 
নবী করীম সা. বলেন, “বিচারদিবস সত্য” (বুখারী-১০৬৯) 


কেননা, সেদিন আমলের সুযোগ থাকবে না। পরিণতি নির্ধারিত 
হয়ে যাবে। প্রত্যেক ভালো ও মন্দের কর্তাকে তার প্রতিদান 
বুঝিয়ে দেয়া হবে। কারো সেখানে কারচুপি করার সুযোগ 
থাকবে না৷ আল্লাহ তালা বলেন, 


\:-৭: al Ow ESAT EO LS NSIS 
I ED 5 OER SE 
(সুরা মুদ্দাছছির-৯, ১০) 


211 


www.islamerpath.wordpress.com 


Contents 


তবে মুমিনদের জন্য অত্যন্ত সহজ দিন হবে সেটি । আল্লাহ 
তালা তাদেরকে নিরাপদে রাখবেন । অভয় দেবেন। কেউ কেউ 
আরশের ছায়াতলে স্থান পাবেন। বিস্তারিত বিবরণ সামনে 
আলোচিত হবে ইনশাআল্লাহ..! 


প্রতিফল দিবস 

কৃতকর্মের যথাযথ প্রতিফল দেয়া হবে। ভালো হলে ভালো, মন্দ 
হলে মন্দ । সকল কিছুই আমলনামায় অনুরূপ লিপিবদ্ধ থাকবে। 
আল্লাহ তা'লা বলেন, 


E48 Mw 85 23 CDN 22 ALBIS Y 


cols JEG DLEN HIALE 
“কিন্ত তখন কী অবস্থা দাঁড়াবে 
যখন আমি তাদেরকে একদিন 
সমবেত করব যে দিনের আগমনে 
কোন সন্দেহ নেই আর নিজেদের 
কৃতকর্ম তাদের প্রত্যেকেই পাবে। 
তাদের প্রাপ্য প্রদানে মোটেই 
অন্যায় করা হবে না।” (সূরা আলে 
ইমরান-২৫) 


212 


www.islamerpath.wordpress.com 


Contents 


সুনির্ধারিত দিবস 
যা কখনো ত্বরান্বিত হবে না এবং বিলম্বিতও হবে না। আল্লাহ 
তালা বলেন, 


Ed EE CWE es ye LL wt 2 
{OEIC LTR EBY BF IGE BY 


YY ls 
“বলুন, তোমাদের জন্যে একটি পাটা 
দিনের ওয়াদা রয়েছে যাকে পপ দন্দ চী 
তোমরা এক মুতূর্তও বিলম্বিত iC. 


করতে পারবে না এবং E> 


ত্রান্বিতও করতে পারবে না॥” 
(সূরা সাবা-৩০) 


অতি নিকটবর্তী দিবস 

হ্যাঁ.. সেদিনটি খুবই নিকটবর্তী; 
যদিও আমরা তা দূরে ভাবছি। 
পূর্ববর্তী জাতিসমূহকে প্রতিশ্রুতি 
দেয়া হয়েছিল, আমাদেরকেও 
দেয়া হচ্ছে। 

Sl ells bl cin: BS JU 


sl bl 8 0 
213 


www.islamerpath.wordpress.com 


Contents 


নবী করীম সা. বলেন, “আমার ও কেয়ামতের মাঝে এরকম 
সময় অবশিষ্ট!” এ কথা বলার সময় তিনি তর্জুনী ও মধ্যমাঙ্গুলি 
একত্রিত করে দেখাচ্ছিলেন। (মুসলিম-২০৪২) 

আল্লাহ তালা বলেন, 


v1: LOCI NIONS KGL 
“তারা তা দুরে মনে করছে, আমি তো দেখছি খুবই নিকটবতী!” 
(সূরা মিরাজ-৬,৭) 


হঠাৎ এসে যাবে সেদিন 
জ্ঞানের যতই বিকাশ ঘটুক; 
করা মানুষের পক্ষে সম্ভব নয়। 
এমনকি নবী রাসূলদের থেকেও 
আল্লাহ তা‘লা বিষয়টি গোপন 
রেখেছেন। এক প্রশ্নের উত্তরে নবীজী বলেছিলেন, 
“জিজ্ঞেসকারীর চেয়ে জিজ্ঞেসকৃত এ সম্পর্কে অধিক অবগত 
নয়।” আল্লাহ তা‘লা বলেন, 


ABSA ISG LTS se 
te SN EOE 


214 


www.islamerpath.wordpress.com 


Contents 


“বরং তা আসবে তাদের উপর অতর্কিতভাবে, অতঃপর 
তাদেরকে তা হতবুদ্ধি করে দেবে, তখন তারা তা রোধ করতেও 
পারবে না এবং তাদেরকে অবকাশও দেয়া হবে না।” (সূরা 
আমিয়া-৪০) আল্লাহ তা'লা আরো বলেন, 


\AY :05l,0N\ 
“তারা আপনাকে জিজ্ঞেস করে, কেয়ামত কখন অনুষ্ঠিত হবে? 
বলে দিন এর খবর তো আমার পালনকর্তার কাছেই রয়েছে। 
তিনিই তা অনাবৃত করে দেখাবেন নির্ধারিত সময়ে । আসমান ও 
জমিনের জন্য সেটি অতি কঠিন বিষয়। যখন তা তোমাদের 
উপর আসবে অজান্তেই আসবে” (সূরা আ’রাফ-১৮৭) 


সুদীৰ্ঘ দিবস 
সৃষ্টির অতিবৃহৎ দিবস সেটি । তার পূর্বে ও পরে এমন দিবস 
সৃষ্টি হয়নি । সেদিন ভয়ানক সব ঘটনার অবতারণা হবে। আল্লাহ 
তালা বলেন, 

- 0 :oaahll Ol 5D Be edd 
সামনে ৷” (সুরা মুতাফফিফীন-৫,৬) 


215 


www.islamerpath.wordpress.com 


Contents 


সূর্যকে মানুষের নিকটবতী করা হবে 
সেদিন সবকিছুই পরিবর্তন হয়ে যাবে। জগতের সকল নিয়ম 
উলট পালট হয়ে যাবে। আকাশ বিদীর্ণ হবে। সূর্যকে সেদিন 
সৃষ্টির অতি-নিকটতবর্তী করা হবে। 
ALDI ex OK ll: & JG 
১৬ 2 ul es 
যী ff Ge 3 O38 
নবী করীম সা. বলেন, 
মানুষের অতিনিকটবর্তী করা 
হবে, এমনকি এক মাইল বা 
দুই মাইল দূরত্বে নিয়ে আসা হবে৷” 
SD Ja pl od Bll Go call gf gl YY: ale J 
8 BAL SB OFS wl Poa: BE JE cop © JESS 
Mg 5 BY oil or ring nko I] oil on pad ple 
Bd dy) Sl LLL cosh or ris Six J) iol or 
LL coh i 23d) oan 13 
সুলাইম রহ. বলেন, এখানে মাইল বলতে কি দূরত্ব উদ্দেশ্য 
নাকি চোখের কোণায় ব্যবহৃত “মীল’ (আরবী অর্থে) উদ্দেশ্য তা 


216 


www.islamerpath.wordpress.com 


স্পষ্ট নয়। নবী করীম সা. বলেন, “অতঃপর সূর্য তাদেরকে 
বিগলিত করে দেবে। আমল অনুপাতে সকলেই নিজ নিজ 
দেহনির্গত ঘামে অবস্থান করবে। কারো ঘাম জমাট হয়ে পায়ের 
গোছা পৰ্যন্ত এসে যাবে। কারো হাটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত 
আবার কারো গলা পর্যন্ত জমাট হয়ে যাবে।” এ কথা বলার 
সময় নবীজী কণ্ঠাস্থির দিকে হাতে ইশারা করছিলেন । (মুসানাদে 
আহমদ-৭৩৩০) 


আল্লাহর অনুমতি ছাড়া কেউ সেদিন কথা বলার সাহস 
পাবেনা 

সকল সৃষ্টি সেদিন উপস্থিত 
থাকবে। মানুষ-জ্বিন, পাপাচারী- 
সৎকর্মশীল, ফেরেশতাকুল ও 
নবী-রাসূল । সকলেই নিশ্চুপ 
অবস্থান করবে। মহামহিম ও 
পরাক্রমশালী আল্লাহর সামনে 
কেউ কথা বলার সাহস পাবে না । যাকে আল্লাহ বলার অনুমতি 
দেবেন কেবল সেই বলতে পারবে। আল্লাহ তা'লা বলেন, 


OLA TILE SIDULEKS S553 
\.০ :১)৯ 


217 


www.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


“যেদিন তা আসবে সেদিন আল্লাহর অনুমতি ছাড়া কেউ কোন 
কথা বলতে পারবে না। অতঃপর কিছু লোক হবে হতভাগ্য আর 
কিছু লোক সৌভাগ্যবান ৷” (সূরা হুদ-১০৫) 

অন্য আয়াতে বলেন, 


\.A ELA) E58. SELLE} 
“দয়াময় আল্লাহর ভয়ে সব শব্দ ক্ষীণ হয়ে যাবে। সুতরাং মৃদু 
গুঞ্জন ব্যতীত তুমি কিছুই শুনবে না” (সূরা ত্বাহা-১০৮) 


যেদিন রাজত্ব হবে কেবল আল্লাহর 
সকল প্রতাপশালীর প্রতাপ 
আর তঅধিপতিদের রাজত্ব 
সেদিন ধ্বংস হয়ে যাবে। 
সেদিন কোন প্রেসিডেন্ট 
থাকবে না। কোন পরাশক্তির 
অস্তিত্ব থাকবে না। এক 
Als RAT EUR FH i 


1 se ¢0 IH 5 SAAS 
“আজ রাজত্ব কার? এক প্রবল পরাক্রান্ত আল্লাহর” (সূরা 
গাফির-১৬) 


218 


www.islamerpath.wordpress.com 


Contents 


পাপিষ্ঠদের জন্য মহা পরিতাপ দিবস 

যারা দুনিয়ায় অহংকার করেছে, সীমালজ্ঘন করেছে, সত্যকে 

অস্বীকার করেছে, নবী রাসূলদের দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে, 

সেদিন তারা চরম লজ্জিত ও অনুতপ্ত হবে। বাম হাতে তাদের 

আমলনামা দেয়া হবে । আল্লাহ বলেন, 

ঠাৰ CT = 42, পাল লা TA Lari 

HIE SIE IHS YG SH PIB ISH ¥ 

AGLAILO ILL II IT EHS Io 
পণ 27 EAE ACT LE Ios LAAN G 

bl LOVE IAIIEM DEHEILLSIN 


দংশন করতে করতে বলবে, 
হায় আফসোস! আমি যদি 
রাসূলের সাথে পথ অবলম্বন 
করতাম ৷ হায় আমার দুর্ভাগ্য, 
আমি যদি অমুককে বন্ধুরূপে 
গ্রহণ না করতাম।” (সূরা 
ফুরকান ২৭-২৯) 


219 


www.islamerpath.wordpress.com 


Contents 


সেদিনের বৈশিষ্ট্যই সেদিনের প্রকৃতি ও ভয়াবহতা স্পষ্ট করে 
দিয়েছে। 


220 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


কোনো সৃষ্টিই কেয়ামতের 
সঠিক মুহূর্ত সম্পর্কে অবগত 
নয়। এর চুড়ান্ত জ্ঞান কেবল 
বলেন, aang 
LT CCS CD 
CEEIET S| 
বর্ষণ করেন এবং গর্ভাশয়ে যা থাকে, তিনিই তা জানেন” (সূরা 


xy: 


লুকমান-৩৪) 

অন্য আয়াতে বলেন, 

OU a0 EASIER 

- toil KOGELPDIL BOLE IIS) 
$০0 


“আপনাকে জিজ্ঞেস করে, কেয়ামত কখন অনুষ্ঠিত হবে? এর 
বর্ণনার সাথে আপনার কী সম্পর্ক? এর চুড়ান্ত জ্ঞান আপনার 


221 


www.islamerpath.wordpress.com 


Contents 


পালনকর্তার কাছে। যে একে ভয় করে, আপনি তো কেবল 
তাকেই সতর্ক করবেন ৷” (সূরা নাযিআত ৪২-৪৫) 


* কেয়ামতের সঠিক মুহূর্ত সম্পর্কে অবগত হওয়া কি সম্ভব? 
* কোন দিন কেয়ামত হবে তা কি আমরা জানি? 


ভূমিকা 
খন?” উত্তরে নবীজী বলেছিলেন, “জিজ্ঞেসকৃত এ বিষয়ে 
জিজ্ঞেসকারী অপেক্ষা অধিক অবগত নয়৷” 
ইবনে উমর রা. থেকে বর্ণিত হাদিসে নবী করীম সা. বলেন 
GE os 
ASST IEG EIT ISS ANC SL HEL 


Ea 
হ 2 


AT S APE ATEN) ORE Ar BES 35 


vid KO ELE) 
“অদৃশ্যের বিষয় পাঁচটিঃ অতঃপর তিনি কুরআনুল কারীমের এই 
জ্ঞান রয়েছে তিনিই বৃষ্টি বর্ষণ করেন এবং গর্ভাশয়ে যা থাকে, 


তিনিই তা জানেন । কেউ জানে না আগামীকাল সে কী উপার্জন 


222 


www.islamerpath.wordpress.com 


Contents 


করবে এবং কেউ জানে না কোন দেশে সে মৃত্যুবরণ করবে। 
আল্লাহ সর্বজ্ঞ, সর্ববিষয়ে সম্যক জ্ঞাত ৷” (সূরা লুকমান-৩৪) 


প্রশ্ন, কেয়ামতের মুহূর্ত জেনে আমাদের কী লাভ? 

উত্তরঃ হাদিসে এসেছে, যে মৃত্যু বরণ করল, তার 
কেয়ামত ঘটে গেল মৃত্যু কখন আসে, তাই মানুষ জানে না; 
তবে কেয়ামত সম্পর্কে জেনে তাদের কী লাভ? ধরুন, আপনি 
অবগত হলেন যে, এক বৎসর পর কেয়ামত সংঘটিত হবে। 
তবে এক বৎসর যে আপনি বেঁচে থাকবেন, সেই গ্যারাণ্টি 
কোথায়? এ কারণেই নবীজীকে কেয়ামত সম্পর্কে কেউ প্রশ্ন 
তুমি কী প্রস্তুতি নিয়েছ? 
dy b dG Bl dL UN Sal x S35: 8 sl JE 
Lb db ¢4 oul Ley Ilys EB JOS AEG Ll Ga 
gl on Dl: BG IES. dys HM GU sal 

Ld np diag Cn co 8 JE CUS tg: UGS 
আনাছ রা. বলেন, গ্রাম্য এক লোক নবীজীর কাছে এসে বলল, 
হে আল্লাহর রাসূল, কেয়ামত কখন সংঘটিত হবে? উত্তরে তিনি 
বললেন, ধিক তোমার! সে জন্য তুমি কী প্রস্তুতি নিয়েছ? সে 
বলল, কিছুই না! তবে আমি আল্লাহ ও তাঁর রাসূলকে 
ভালোবাসি ৷ নবীজী বললেন, যাকে তুমি ভালোবাস তার সাথেই 

223 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


তোমার পরিণাম সাব্যস্ত হবে। আমরা সকলেই বললাম, 
আমাদের পরিণামও কি সেরকম হবে? নবীজী বললেন, হ্যাঁ..! 
রাসূলের উত্তর শুনে সেদিন আমরা অত্যন্ত আনন্দিত হয়েছিলাম । 


(বুখারী-৫৮১৫) 


মাছআলা 
| C কোন দিন কেয়ামত সংঘটিত হবে? 
উত্তরঃ একাধিক হাদিসের বর্ণনামতে শুক্রবার দিন কেয়ামত 
সংঘটিত হবে। 

idl tnd YL oY, : BS JG 
নবী করীম সা. বলেন, “জুমুআর দিনেই কেয়ামত সংঘটিত 
হবে” (মুসলিম-২০১৪) 
এ কারণেই সকল সৃষ্টজীব এ দিনটিকে ভয় পায়। 
4s cpl GE 43 od rn idl 45 all p22: JG 
ls or by oll 155 43s cL 8) 4 Es 
ad el Al > 3 US or etl PR oe BD) 

ud) of! NY) old ore 
নবী করীম সা. বলেন, “শ্রেষ্ঠ দিন হলো জুমুআর দিন। এ 
দিনেই আদমের সৃষ্টি । এ দিনেই তাকে দুনিয়ায় অবতরণ করা 
হয়েছিল । এ দিনেই তার তাওবা গৃহিত হয়েছিল। এ দিনেই 
তিনি মৃত্যুবরণ করেছিলেন । এ দিনেই কেয়ামত সংঘটিত হবে। 
224 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


মানুষ ও ভ্রিন ব্যতীত জগতের সকল সৃষ্টি এ দিনের সূর্যোদয় 
থেকে দিবসের প্রথম প্রহর পর্যন্ত ভীত-সন্ত্রস্ত থাকে।” (আবু 
দাউদ-১০৪৮) 


এ দিনের দৈর্ঘ্য 
কেয়ামতের দিবস অত্যন্ত কঠিন ও সুদির্ঘ দিবস । এদিনের দৈর্ঘ্য 
পঞ্চাশ হাজার বছর এদিন সকল সৃষ্টির বিচারকার্য সম্পাদন 
হ্‌বে। 
UF BLN] i> le G3 VL VY, 23 lo cn be: 8 JG 
be 5S se 0B lle PE Ob op Eo 4 Sisr ALDI ys 
me lie ON pas Sd asl D3 UK obs neg eS 
dl bls RL A) bl dw 8 bal on sek > I | 
. Ul 
নবী করীম সা. বলেন, “স্বর্ণ-রূপার অধিকারী যারাই এগুলোর 
বিছানা পেতে দেয়া হবে। অতঃপর সেই বিছানা জাহান্নামের 
আগুনে ভরে দেয়া হবে। ফলে ব্যক্তির চেহারা, পার্শ্ব ও পিঠ 
ঝলসে যাবে। যখনই একটু শীতল হবে, তখনই আবার তাকে 
এ শাস্তি দেয়া হবে। সেদিনের দৈর্ঘ্য হবে পঞ্চাশ হাজার বছর । 
শেষপর্যন্ত সকল সৃষ্টির বিচারকার্য সম্পাদন করা হবে। পরিণাম 


হয়ত জান্নাত নয়ত জাহান্নাম সাব্যস্ত হবে৷” (মুসলিম-২৩৩৭) 
225 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


তবে মুমিনদের জন্য সে দিনটি হবে অত্যন্ত সহজ তাদের জন্য 
তা জুহর ও আসরের মধ্যবর্তী সময়ের মতো মনে হবে। 
যেমনটি আবু হুরায়রা রা. থেকে বর্ণিত হাদিসে বলা হয়েছে, 
rly 3) on be AS Call Jo LD Pos 
“মুমিনদের জন্য কেয়ামতের দিনটি জুহর ও আসরের মধ্যবর্তী 
সময়ের মতো মনে হবে৷” (মুস্তাদরাকে হাকিম-২৮৪) 


কেয়ামত কখন? প্রশ্নটি প্রাসঙ্গিক; প্রস্তুতি কী? সে প্রশ্নের উত্তর 
খোঁজ! 


226 


www.islamerpath.wordpress.com 


Contents 


পরকাল দিবসের নামসমূহ 


পরকাল হলো সৃষ্টির জন্য অতি-দীর্ঘ এক কাল৷ অতিশয় ভয়াবহ 
ও সুকঠিন এক সময় । এ দিনের বড়ত্ব ও ভয়াবহতা বুঝাতে 
তার অনেকগুলো নাম ব্যবহৃত হয়েছে। এ নামসমূহ জানলে এর 
ভয়াবহতা সম্পর্কে কিছুটা ধারণা লাভ করা যায়, 


* পরকাল দিবসের নামগুলো কী কী? 
* কেন এত নাম দেওয়া হলো? 


ভূমিকা 

বৃহৎ ও গুরুত্বপূর্ণ বিষয়াবলীর আরবী ভাষায় অনেকগুলো নাম 
থাকে । বস্তু যত বড়, নামও তত অধিক ৷ তরবারী’র অনেকগুলো 
নাম আরবী ভাষায় প্রসিদ্ধ । যেমন- সাইফ, মুহান্নাদ, হুছাম, 
সারিম.. ইত্যাদি । তেমনি সিংহেরও অনেগুলো নাম এসেছে। 
যেমন, হিযাবর, লাইছ, গাদানফার.. ইত্যাদি । পক্ষান্তরে ক্ষুদ্র ও 
গুরুত্বহীন বিষয়ের নাম থাকে অন্প। 

এ দিবসের প্রসিদ্ধ নাম হলো ‘কেয়ামত দিবস’। কেয়ামত 
শব্দের আরবী অর্থ হলো, দণ্ডায়মান হওয়া । নামকরণের কারণ 


227 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


হলো, সেদিন সকল সৃষ্টি প্রতিপালকের সামনে দাঁড়াবে । আল্লাহ 
তালা বলেন, 


\ lal COLLIN Jy 
“শপথ কেয়ামত দিবসের” (সূরা ক্রিয়ামাহ-১) 
কেয়ামত দিবসে মানুষের দণ্ডায়মান হওয়ার বিষয়টি আল্লাহ 
এভাবে বলেছেন, 


Ns sail EO DISD ILENE 
“যেদিন মানুষ জগতসমূহের প্রতিপালকের সামনে দণ্ডায়মান 
হবে” (সূরা মুতাফফিফীন-৬) 


কেয়ামত দিবসের নামসমূহ 
(১) =১৷ ০4 (পরকাল দিবস) । কারণ, তার পর আর কোনো 
দিবস নেই । আল্লাহ তা‘লা বলেন, 


Le HELL ELS 85 5S LAG BL G3 


me 


18:54 DD 
“যারা আল্লাহ ও পরকালে বিশ্বাস করে সৎকর্ম করবে, তাদের 
জন্য রয়েছে তাদের পালনকর্তার পক্ষ থেকে উত্তম প্রতিদান ৷” 
(সূরা বাক্কারা-৬২) 
(২) &৪এ৷ ৪% (বিচারদিবস)। কারণ, সেদিন সকল মানুষের 
হিসাব ও বিচারকার্য সম্পাদন করা হবে। 
228 


www.islamerpath.wordpress.com 


Contents 


(৩) ২4 ॥% (সমাবেশ দিবস) ৷ কারণ, আল্লাহ তা‘লা সেদিন 
পূর্ববর্তী ও পরবর্তী সকলকে জিজ্ঞাসাবাদ ও প্রতিদানের জন্য 
একত্ৰিত করবেন। 


EET ESS OT CATS 
“সেদিন অর্থাৎ সমাবেশের দিন আল্লাহ তোমাদেরকে সমবেত 
করবেন এ দিন হার-জিতের দিন” (সূরা তাগাবুন-৯) 

(8) 2 ০93 (নিরীক্ষণ ও শুনানি দিবস)। কারণ, সেদিন 
মানুষের পরিণতি (নির্ণয়) করা হবে। আল্লাহ বলেন, 


HE MELATEMEN EI By 
৭৭:১০ 

আসবে না এবং তাদেরকে অবকাশও দেওয়া হবে না।” (সূরা 

সাজদা-২৯) 

(৫) 4&&৷9!| (চরম বাস্তব দিবস)। কারণ, নিঃসন্দেহে সেদিন 

এসে যাবে। 

(৬) &৭&৷ ১% (পাৰ্থক্য বিধানকারী দিবস)। কারণ, সেদিন 

আল্লাহ তা‘লা কৃতকর্ম অনুযায়ী বান্দাদের মাঝে পার্থক্য বিধান 

করে দেবেন। আল্লাহ বলেন, 


229 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


HEE WEEE 
{OLAGLHIGO IA AOL EH} 
Nt - 6: Al 


“এসব বিষয় কোন দিবসের জন্যে স্থগিত রাখা হয়েছে? বিচার 
দিবসের জন্য। আপনি কি জানেন বিচার দিবস কী?” (সূরা 
মুরসালাত ১২-১৪) 
(৭) 4৬2! (প্ৰলয়ঙ্করী দিবস) । কারণ, কেয়ামতের সেই 
বজ্রকঠিন নিনাদ কর্ণসমূহকে বধির করে দেবে। 
(৮) 5 44!/ (মহা সংকট দিবস) । আল্লাহ বলেন, 

rt: EO ESNEBSL SY 
“অতঃপর যখন মহাসংকট এসে যাবে” (সূরা নাযিআত-৩৪) 
(৯) 4০,4 (করাঘাতকারী) ৷ আল্লাহ বলেন, 

¢- \:45,G) {OLIN OL IBY 
“করাঘাতকারী, করাঘাতকারী কী?” (সূরা ক্কারিআ ১-২) 
(১০) ৷৷ (সুনিশ্চিত দিবস) ৷ কারণ, কেয়ামতের সকল কিছুই 
সেদিন সুনিশ্চিতরূপে সকলের সামনে চলে আসবে । আল্লাহ 
বলেন, 

¢- BU 4O BLOB 
“সুনিশ্চিত, সুনিশ্চিত কী?” (সূরা আল-হাক্কা ১-২) 
(১১) 5243 (শেষ দিবস) সেদিনের পর আর কোনো দিন 
নেই । আল্লাহ্‌ বলেন, 
230 


wwuw.islamerpath.wordpress.com 


t 5,5 
“যারা আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তীদের প্রতি 
অবতরণকৃত বিষয় সত্য জানে এবং শেষ দিবসে বিশ্বাস করে।” 


(সূরা বাক্কারা-৪) 
(১২) €৯৮৩৷ ০% (হার-জিত দিবস) জান্নাতবাসী চির-সফল 
আর জাহান্নামবাসী চির দুর্ভাগা সাব্যস্ত হবে। 


(১৩) 5>=৯। ৷ (পরিতাপ দিবস)। অপরাধীরা সেদিন 

নিজেদের কৃতকর্মের জন্য চির-লজ্জিত এবং চরম অনুতপ্ত হবে। 

আল্লাহ বলেন, 

OLBNYS EIEN SSD GBS 
YA 2 

দিন যখন সব ব্যাপারে মীমাংসা হয়ে যাবে। এখন তারা 

অসাবধানতায় আছে এবং তারা বিশ্বাস স্থাপন করছে না৷” (সূরা 

মারিয়াম-৩৯) 

এ ধরণের আরও নাম বর্ণিত রয়েছে। প্রতিটি নামই সে দিবসের 

বৈশিষ্ট্য এবং সেদিনে সৃষ্টির ভয়াবহ অবস্থার বিবরণ দেয়। 


231 


www.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


কেয়ামত দিবস এক সুদীর্ঘ দিবস সেদিন পরিস্থিতি 
নানান রূপ নেবে। আমল ও অবস্থা ভেদে প্রেক্ষাপট 
পরিবর্তন হবে। একই ব্যক্তি একাধিক পরিস্থিতির 
সম্মুখিন হতে পারে। 
কোনো কোনো পরিস্থিতিতে কৃতকর্ম সম্পর্কে জিজ্ঞেস করা হবে 
না; বরং কৃতকর্মই তার অবস্থার বিবরণ দেবে আল্লাহ্‌ বলেন, 


8:21 EO IESG Elst AEAN i593 
“সেদিন না মানুষ তার অপরাধ সম্পর্কে জিজ্ঞেসিত হবে, না 
জ্বিন” (সূরা আর রাহমান-৩৯) 
আবার কোনো কোনো পরিস্থিতিতে অপকীর্তি সম্পর্কে জিজ্ঞেস 
করা হবে। অপরাধসমূহ প্রকাশ করে তাকে লাঞ্চিত করা হবে। 
আল্লাহ বলেন, 

EEE (, TEE 
“এবং তাদেরকে থামাও, তারা জিজ্ঞাসিত হবে।” (সূরা 
সাফফাত-২৪) 
অন্য আয়াতে বলেন, 


ব্ডT A 2 Ko . At 
EEE {REALONE AS | 


232 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


“অতএব, আমি অবশ্যই তাদেরকে জিজ্ঞেস করব যাদের কাছে 
রসূল প্রেরিত হয়েছিল এবং আমি অবশ্যই জিজ্ঞেস করব 
রসূলগণকে ৷” (সূরা আ'রাফ-৬) 

আবার কোনো কোনো পরিস্থিতিতে কৃতকর্ম সম্পর্কে জিজ্ঞেস 
করা হবে। সকলেই নিজেদের কৃতকর্মের যথাযথ স্বীকারোক্তি 
দেবে; কিছুই গোপন করবে না । আল্লাহ বলেন, 


0 EOC HSIANG} 
“আল্লাহর সামনে তারা কিছুই গোপন করবে না।॥” (সূরা নিছা- 
8২) 
কোনো এক পরিস্থিতিতে কাফেরদেরকে জিজ্ঞেস করা হলে 
তারা মিথ্যারোপ করবে, কুফুরির কথা অস্বীকার করবে। কিন্তু 
তাদের এই মিথ্যারোপ সর্বজ্ঞানী প্রতিপালকের সামনে তাদের 
Ue 


SG © ALLL LES ABE) RSS L} 


06-৫ NEO GE FASE WE 
“অতঃপর তাদের কোন অপরিচ্ছন্নতা থাকবে না; তবে এটুকুই 
যে তারা বলবে, আমাদের প্রতিপালক আল্লাহর কসম, আমরা 
মুশরিক ছিলাম না। দেখুন তো, কীভাবে মিথ্যা বলছে তারা 
নিজেদের বিপক্ষে? এবং যেসব বিষয় তারা আপনার প্রতি 


233 


www.islamerpath.wordpress.com 


Contents 


মিছামিছি রচনা করত, তা সবই উধাও হয়ে গেছে।” (সূরা 
আনআম- ২৩,২৪) 

আরেক পরিস্থিতিতে কাফেরদের মুখ বন্ধ হয়ে যাবে। ফলে তারা 
অস্থির ও ভীত হয়ে যাবে। পরস্পর কথা বলার সাহস পাবে না। 
আল্লাহ বলেন, 


EASY DAI LEG IG L030 5 ¥ 
104 al LO SIIINIBI AIRS 
“যেদিন আল্লাহ তাদেরকে ডেকে বলবেন, তোমরা রসূলগণকে 
কী জওয়াব দিয়েছিলে? অতঃপর তাদের কথাবার্তা বন্ধ হয়ে 
যাবে এবং তারা একে অপরকে জিজ্ঞাসাবাদ করতে পারবে 
না৷” (সুরা কাসাস ৬৫,৬৬) 
প্রতিপালকের সামনে যুক্তি ভুলে যাবে। কী বলবে, চিন্তা করে 
পাবে না । সেদিন তাদের মুক্তির কোন উপায় থাকবে না। 


রহমত, 
চরম ভয়াবহ ও সুদীর্ঘ দিবস হওয়া সত্তেও মুমিনদের জন্য 
সেদিনটি হবে অত্যন্ত সহজ.. 


234 


www.islamerpath.wordpress.com 


Contents 


শিঙ্গায় ফুঁক-দান হলো কেয়ামতের সূচনা, যার মাধ্যমে বিশ্ব- 
জগতের সকল ব্যবপস্থাপনা ধ্বংসের সম্মুখীন হবে। 


* শিঙ্গা কী? কে দেবেন ফুৎকার? 
* কতবার ফুঁক দেবেন? ফুঁক-দানের সাথে সাথে কী ঘটবে? 
* ফুৎকার শুনে কি সকল সৃষ্টিই মৃত্যুবরণ করবে? 


ভূমিকা 

শিঙ্গায় ফুঁৎকার সংক্রান্ত প্রমাণ 
ফুঁৎকার সংখ্যা 

উভয় ফুঁ-র মধ্যবতী সময় 

ফুঁৎকার দিবস 

ফুঁৎকার শ্রবণকারী প্রথম ব্যক্তি 
মুমিনদের জন্য আল্লাহর অপার অনুগ্রহ 


235 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


ভূমিকা 
পরিভাষায় শিঙ্গা বলতে 
আমরা ছাগলের শিংকে 
বুঝি। 
dt he td) ght sb 
Ulead dtl 


ক (শক কয তবে হাদিসের দ্বারা এটা উদ্দেশ্য নয় 


একদা জনৈক বেদুইন এসে 
নবী করীম সা. কে ‘সূর কী?’ জিজ্ঞেস করলে তিনি উত্তর 
দিয়েছিলেন, “শিং, যার সাহায্যে ফুৎকার দেয়া হবে।” (মুসনাদে 


আহমদ-৬৫০৭) 


শিঙ্গায় ফুঁৎকারের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা হলেন ইসরাফীল আ.। 
শিঙ্গা হাতে প্রতিপালকের আদেশের অপেক্ষায় সদা দণ্তায়মান। 
সৃষ্টির পর থেকেই তিনি এভাবে দাঁড়ানো। 


OLS aie UF Sb al Sy 0 5 nh of BEE al 
ub 


236 


www.islamerpath.wordpress.com 


নবী করীম সা. বলেন, “আদেশ পালনে যদি বিন্দুমাত্র বিলম্ব 
হয়ে যায় সেই আশঙ্কায় দায়িত্ব পাওয়ার পর থেকে শিঙ্গা নিয়ে 
দাঁড়ানো ফেরেশতার দৃষ্টি সর্বক্ষণ আরশের দিকে। তার দৃষ্টি 
যেন দু'টি উজ্জ্বল বৃহৎ নক্ষত্র ৷” (মুস্তাদরাকে হাকিম-৮৬৭৬) 
কেয়ামতের অতি-নিকটবতী এ সময়ে শিঙ্গায় ফুঁৎকার দিতে 
নিশ্চয় তিনি অধিক প্রস্তুত রয়েছেন। 
10 ol Colo El 5s il a5: BG di dy JB 
JG. Ged iy of phe of iy axe Gol) Sex 3 
ms dl bie; 195 U8 04 dye b 5 CG: Og 
by dl de Ly 39 
নবী করীম সা. বলেন, “কীভাবে আমি বিশ্রাম করব.. অথচ শিঙ্গা 
নিয়ে দাঁড়ানো ফেরেশতা শিঙ্গা মুখে নিয়ে নিয়েছে। কপাল ভাঁজ 
করে আদেশের অপেক্ষায় কান খাড়া করেছে। মুসলিমগণ 
বললেন, আমরা কী বলব হে আল্লাহ রাসূল? বললেন, তোমরা 
বল, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং কতইনা উত্তম 
তত্ত্বাবধায়ক তিনি। প্রতিপালক আল্লাহর উপরই আমরা ভরসা 
করলাম ৷” (তিরমিযী-৩২৪৩) 


শিঙ্গায় ফুৎকার সম্পর্কিত প্রমাণ 


237 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


ফুৎকার বলতে প্রকৃত ফুঁৎকারই 
উদ্দেশ্য যা শুনে সকল সৃষ্টি 
মুহূর্তের মধ্যে ভীত-সন্ত্রস্ত হয়ে 


মৃত্যুমুখে পতিত হবে। 
একাধিকবার বর্ণিত হয়েছে, 
bd 


52 NS 3 SHA IF EBA 


32 
WinME re Be TIE ELPAED 
সবাই বেহুশ হয়ে যাবে, তবে আল্লাহ যাকে ইচ্ছা করেন। 
অতঃপর আবার শিঙ্গায় ফুক দেয়া হবে, তৎক্ষণাৎ তারা 
দণ্ডায়মান হয়ে দেখতে থাকবে৷” (সূরা যুমার-৬৮) 
* আল্লাহ বলেন, 
ADNAN ISS SEMIS re LSS ELEY 
AV: 
“যেদিন শিঙ্গায় ফুঁৎকার দেওয়া হবে, অতঃপর আল্লাহ যাদেরকে 
ইচ্ছা করবেন, তারা ব্যতীত নভোমণ্ডল ও ভূমণ্ডলে যারা আছে, 


সবাই ভীত-বিহবল হয়ে পড়বে ৷” (সূরা নামল-৮৭) 
* আল্লাহ বলেন, 


238 


www.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


OBL IISTNG AI ES} 
0): 
“শিঙ্গায় ফুঁক দেয়া হবে, তখনই তারা কবর থেকে তাদের 
পালনকর্তার দিকে ছুটে চলবে ৷” (সূরা ইয়াছিন-৫১) 
EJ Gol NY) ol not B90 S Ci BE dh Jy J 
Gre dl 23> L5h J md 7 9p UB CY ys 
rll Gus 
নবী করীম সা. বলেন, “অতপর শিঙ্গায় ফুক দেয়া হবে। তা 
শুনার সাথে সাথে সকলের কানের পর্দা ফেটে যাবে। কান চেপে 
ধরে সবাই এদিক-ওদিক লুটিয়ে পড়বে সর্বপ্রথম যে ব্যক্তি 
শুনবে, সে উটের আত্তাবলে কর্মরত থাকবে। তৎক্ষণাৎ সে 
বেহুশ হয়ে যাবে; সাথে সাথে সকল মানুষও ৷” (মুসলিম- 
৭৫৬৮) 


ফুঁৎকার সংখ্যা 

শিঙ্গায় দু'বার ফুঁক দেয়া হবে, 

* প্রথম ফুক..। এ ফুঁকে সকলেই ভীত- 
বিহ্বল হয়ে মৃত্যুর সম্মুখীন হবে। পৃথিবীর 
বিনাশ ঘটবে ৷ মানুষ, জ্বিন, ফেরেশতা, 
পশুপাখি, কীটপতঙ্গ সকল কিছু ধ্বংস হয়ে 


239 


www.islamerpath.wordpress.com 


যাবে। মহা প্রতাপশালী এক আল্লাহর সত্তাই কেবল অবশিষ্ট 

থাকবে। 

* দ্বিতীয় ফুক..। এ হলো পুনরুত্থান এর জন্য ফুঁৎকার। উভয় 

প্রকার ফুৎকার সম্পর্কে আল্লাহ বলেন, 

FLA IH IAN FHS IS} 
WA ODL ELIT AB CE Ss 

যমিনে যারা আছে সবাই বেহুঁশ হয়ে যাবে, 

তবে আল্লাহ যাকে ইচ্ছা করেন। অতঃপর 

আবার শিঙ্গায় ফুঁক দেয়া হবে, তৎক্ষণাৎ 

তারা দণ্ডায়ঘান হয়ে দেখতে থাকবে” 

(সূরা যুমার-৬৮) 

দ্বিতীয় ফুঁৎকারের সময় কবর থেকে 

মানুষের উত্থানের প্রেক্ষাপট বর্ণনা করতে 


গিয়ে আল্লাহ বলেন, 
2 OBAGI ISNNS ASG 5} 


“শিঙ্গায় ফুক দেয়া হবে, তখনই তারা কবর থেকে তাদের 
পালনকর্তার দিকে ছুটে চলবে ৷” (সূরা ইয়াছিন-৫১) 


240 


www.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


প্রথম ফুঁৎকারকে ‘রাজিফা’ (প্রকম্পিতকারী) এবং দ্বিতীয় 
ফুঁৎকারকে ‘রাদিফা’ (পরক্ষণে ঘটিত) নামে কুরআনে বর্ণিত 
হয়েছে আল্লাহ বলেন, 

v-1:c6, 0 EO SNEED im 2) 
আসবে পশ্চাদগামী ৷” (সূরা নাযিআত ৬,৭) 
অন্য আয়াতে প্রথম ফুৎকারকে “সাইহা’ (বজ্র নিনাদ) আর 
দ্বিতীয় ফুৎকারকে ‘সূর’ (শিঙ্গা) বলে আখ্যায়িত করা হয়েছে। 
আল্লাহ বলেন, 


HO G2 5 ALLIS Ea DSL UY 


BR IEG © 2524 ll SE ESAS ATSOA 


0-04 O VAT EIST AY 
“তারা কেবল একটা ভয়াবহ শব্দের অপেক্ষা করছে, যা 
তাদেরকে আঘাত করবে তাদের পারস্পরিক বাক-বিতণ্ডাকালে ৷ 
তখন তারা অসিয়ত করতেও সক্ষম হবে না এবং তাদের 
পরিবার পরিজনের কাছেও ফিরে যেতে পারবে না।” (সূরা 
ইয়াছিন ৫০,৫১) 


উভয় ফুৎকারের মাঝে ব্যবধান 
241 


www.islamerpath.wordpress.com 


Contents 


এ ব্যাপারে সুস্পষ্ট কিছু বর্ণিত নয়। তবে আবু হুরায়রা রা. 
থেকে বর্ণিত হাদিসে উভয় ফুঁ-র মধ্যবতী কাল সম্পর্কে কিঞ্চিত 
ধারণা পাওয়া যায়, 
uid cn be: BB dhl dy) UB UG ds 5p fo 
Ll EG. cml JE ¢ by Om 5,2 bl LIE ol 
cl: dE ele 051: IG. cl UE els 
আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, নবী করীম সা. বলেন, “দুই 
ফুঁৎকারের মাঝে চল্লিশ । সকলেই জিজ্ঞেস করল, হে আবু 
হুরায়রা! চল্লিশ দিন? বললেন, না। সবাই বলল, চল্লিশ মাস? 
বললেন, না । বলল, চল্লিশ বৎসর? বললেন, না। 
উপরোক্ত বর্ণনায় প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রা. চল্লিশের 
ব্যাখ্যা দেননি । কারণ, নবী করীম সা. থেকে এ ব্যাপারে তিনিও 
সুস্পষ্ট কিছু শুনেননি ৷ কিছুক্ষণ চুপ থেকে আবু হুরায়রা বলতে 
লাগলেন, 

Jal ess Gd sls sll oa Md 
অতঃপর আসমান থেকে আল্লাহ বৃষ্টি বর্ষণ করবেন। ফলে 
সকলেই কবর থেকে উঠতে থাকবে, ঠিক যেমন বৃক্ষ উৎপন্ন 
হয়ে থাকে। 
আরো বলেন, 


242 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


lal Nl Kb 3 aly ble S| G2 D) sgt OLS cn mts 

LUD py FHS 3 IME 23 
একটি হাড় ব্যতীত মানবদেহের সকল অঙ্গই মাটি খেয়ে ফেলে। 
সেটি হলো মেরুদণ্ডের নিম্নাংশ । কেয়ামতের দিন এ থেকেই 
মানুষের দেহ পুনর্গঠিত হবে” (বুখারী-৪৬৫১) 


কোন দিন ফুঁক দেয়া হবে? 
উভয় ফুৎকারই জুমুআর দিন শুক্রবারে) দেয়া হবে। 
Jil ono] = Bd dy d UG: JE GE sl cy sl or 
inal a3 5 ll a3 5 05 43 5 pT GE 3 Lt 12 
25 3: 196 Je Log Flo OF ad Dl cp de lst 
> 3 ds 3 52 0]: JG ¢ cal 5 le ops lo 
ssNl sal Kb lf oN Je 
নবী করীম সা. বলেন, “সর্বোত্তম 
দিন হলো জুমুআর দিন। এ 
দিনেই আদমের সৃষ্টি । এ দিনেই 
তার মৃত্যু হয়েছে। এ দিনেই 
কেয়ামতের প্রথম ফুৎকার। এ 
দিনেই সকল সৃষ্টির ধ্বংস । সুতরাং এ দিনে বেশী করে তোমরা 
আমার উপর দরূদ পাঠ কর! কারণ, তোমাদের দরূদসমূহ 


243 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


আমার কাছে উপস্থাপিত হয়। সকলেই জিজ্ঞেস করল, কবরে 

মাটি হয়ে যাওয়ার পর কী করে আমাদের দরূদগুলো আপনার 

কাছে উপস্থাপিত হবে? উত্তরে তিনি বললেন, নিশ্চয় আল্লাহ্‌ 

মাটির জন্য নবীদের দেহভক্ষণ হারাম করেছেন।” (নাসাঈ- 

১৬৬৬) 

itl end YL e535 Y, : & Jb 

অন্য হাদিসে নবী করীম সা. বলেন, “জুমুআর দিনই কেয়ামত 

সংঘটিত হবে” (মুসলিম-৯৪০৯) 

PS Es ead rs Sb ee BD ls ob: 5 UG, 
isl 

অপর হাদিসে বলেন, “প্রতিটি সৃষ্টিই জুমুআর দিন নিজেদের 

কর্ণ চেপে ধরে কেয়ামতের অপেক্ষা করতে থাকে৷” (সহিহ 

ইবনে হিব্বান-২৭৭২) 


প্রথম ফুৎকার শ্রবণকারী সর্বপ্রথম ব্যক্তি 

মানুষ সেদিন তাদের স্বাভাবিক জীবনযাপনে ব্যস্ত থাকবে। কেউ 
বাজারে আর কেউ বস্ত্র বিতানে। কেউ বা উটের আত্তাবলে দুধ 
দহনে। আবার কেউ বাড়ীতে দুধ নিয়ে গিয়ে পানের 
অপেক্ষায়..। কেউ উটকে পানি পান করানোর জন্য বর্তন প্রস্তুত 
করতে থাকবে। আবার কেউ খাবারের প্লেট সামনে নিয়ে আহার 
মুখে দেয়ার অপেক্ষায় থাকবে.. । 


244 


www.islamerpath.wordpress.com 


Contents 


হঠাৎ ইসরাফীল আ. শিঙ্গায় ফুঁক দেবেন। আঁওয়াজের তিব্রিতা ও 
চরম শঙ্কায় অন্তরাত্মা কেঁপে উঠবে মুহূর্তেই সকল সৃষ্টি মৃত্যুর 
কোলে ঢলে পড়বে। 
J Slaliz 0 en br Dl SS Ss oll 985: JE 
+ daxky J md oh Jl Brash 35 deldl casts . Sb shy 
© 3s ell nly 43 G2 0 03> Lil 29 old aga, 
xls B43 J] 
নবী করীম সা. বলেন, “কাপড়-বিক্রেতা ক্রেতার সামনে কাপড় 
প্রসারিত করেছে, তাদের কথাবার্তা চুড়ান্ত হওয়া আর কাপড় 
ভাঁজি করার পূর্বেই কেয়ামত শুরু হয়ে যাবে। দহন শেষে উটের 
দুধ বাড়ীতে নিয়ে পান করার পূর্বেই কেয়ামত শুরু হয়ে যাবে। 
উটকে পান করানোর উদ্দেশ্যে পানি প্রস্তুত করবে, উট সেখান 
থেকে পান করার পূর্বেই কেয়ামত শুরু হয়ে যাবে। প্রস্তুতকৃত 
শুরু হয়ে যাবে” (বুখারী-৬১৪১) 


মুমিনের জন্য রহমত 
কেয়ামতের ফুঁৎকার হবে কাফের মুশরেকদের জন্য এক বিরাট 
আযাব ৷ এ কারণে মুমিনদের রূহগুলোকে আল্লাহ পূর্বেই হস্তগত 
করে নেবেন। ফলে পৃথিবীতে তখন কেবল অনিষ্ট লোকেরাই 
অবশিষ্ট থাকবে। 

245 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


উক্ত ফুৎকারের পূর্বে ও উভয় ফুৎকারের মধ্যবতী সময়ের 
বিবরণ নবী করীম সা. সবিস্তারে বর্ণনা করেছেন, 
Ey Gl oe Ol La Sl LG Gl 3 dd Ei 
Td bes Ex GA EK SE oS is Gf bs 
5 Se Ve HU bey hl Jog F BE ol 
5 Es EY fo 58 Js 3 d dof 
ee EE 
Yy; ss SFY ea PE il ts S 0S BS 
LS Sok Gotan £55 U8 SEEN Hd Jc 1S S38 
ie es 85, 9 SE Ss S838 ssl AAG Gl 
5 I - J8- ty Bjs ES SY do ea 
TE HM Ed 8 - 3 Seis bhi 5 cs 


Ghz 


5 ELF rll al es SA 45 dhl i UE 1s dl 


Nn 


STEN ss Jaf Sis 36 GF SY 


a £s Rae Ls 4 


“আমার উম্মতের মধ্যে দাজ্জাল আত্মপ্রকাশ করে চল্লিশ দিন 
অবস্থান করবে। অতঃপর আল্লাহ ঈসা বিন মারিয়াম আ. কে 


246 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


প্রেরণ করবেন তিনি দেখতে ঠিক উরওয়া বিন মাসুদের মতো । 
তিনি দাজ্জালকে খুঁজে বের করে হত্যা করবেন । অতঃপর মানুষ 
সাত বৎসর জীবনযাপন করবে, সেসময় শত্রুতা বলতে কিছু 
থাকবে না। অতঃপর শামের দিক থেকে আল্লাহ একপ্রকার 
শীতল বায়ু প্রেরণ করবেন। অণু পরিমাণ ঈমান যার ভেতরে 
আছে, শীতল বাতাস এসে তার রূহ বের করে নেবে। এমনকি 
তোমাদের কেউ যদি সেদিন পাহাড়ের গহীন গুহায় প্রবেশ করে, 
তবে সুবাতাস সেখানেও পৌঁছুবে এবং রূহ কবজা করবে। 
অতঃপর পৃথিবীতে শুধু জীবজন্তুর চরিত্রধারী দুষ্কৃতকারী 
লোকেরা অবশিষ্ট থাকবে। যারা ভালোমন্দ কিছুই বুঝবে না। 
শয়তান তাদের কাছে এসে বলবে, তোমরা কি আমার কথা 
শুনবে না? তারা বলবে, কী আদেশ তোমার বল! অতঃপর 
শয়তান তাদেরকে মূর্তিপূজার আদেশ করবে। এভাবেই তারা 
সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকবে। 

অতঃপর শিঙ্গায় ফুৎকার দেয়া হবে। যেই শুনবে, উভয় হাতে 
কান চেপে ধরে এদিক-ওদিক লুটিয়ে পড়বে । সর্বপ্রথম যে 
ব্যক্তি ফুৎকার শুনবে, সে উটের আতস্তাবলে কর্মরত থাকবে। 
সেই প্রথম নিনাদ শুনে অজ্ঞান হবে। পরক্ষণে সকল মানুষও । 
অতঃপর আল্লাহ মৃদু বৃষ্টি বর্ষণ করবেন। ফলে মানুষের 
দেহগুলো কবর থেকে উঠতে থাকবে। অতঃপর দ্বিতীয় ফুঁৎকার 
দেওয়া হলে সকল মানুষ দাঁড়িয়ে এদিক সেদিক তাকাতে 
থাকবে। অতঃপর ঘোষণা হবে, হে লোকসকল! তোমরা 

247 


www.islamerpath.wordpress.com 


Contents 


তোমাদের প্রতিপালকের দিকে এসো! তোমাদেরকে প্রশ্ন করা 
হবে। অতঃপর ফেরেশতাদেরকে বলা হবে, জাহান্নামের 
লোকদেরকে পৃথক কর! তারা বলবে, কতজন করে পৃথক করব? 
বলা হবে, প্রত্যেক হাজার থেকে নয়শত নিরানব্বই জন । এটাই 
সেই দিবস, যা শিশুকে বৃদ্ধ করে দেবে। এটাই সেই দিন, যে 
দিন গোছা পর্যন্ত পা খোলা হবে” (যুসলিম-৭৫৬৮) 

আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং কতইনা উত্তম তত্ত্বাবধায়ক 
তিনি..! 

বেশি করে আল্লাহর কাছে কেয়ামতের ভয়াবহতা এবং বিপদ 
থেকে আশ্রয় প্রার্থনা করা..। 


248 


wwuw.islamerpath.wordpress.com 


পুনর.থান 


দ্বিতীয় ফুঁৎকারের পর সকল মানুষ পুনরুজ্জীবিত হবে। 


* পুনরুথান কী? 

* পুনরুথান বিষয়ে প্রমাণ কী? 

* পুনর্জীবন বলতে কী বুঝায়? 

* কীভাবে হবে পুনরুত্থান? 

* অকবরস্থদের পুনরুত্থান কীভাবে? 


ভূমিকা 

পুনরুথান সংক্রান্ত দলীল 
পুনরুথান সম্ভাব্যতার প্রমাণ 
অকবরস্থুদের অবস্থা 
পুনরুথানের রূপ 
সর্বপ্রথম যার কবর উন্মোচিত হবে 
পুনরুত্থান অস্বীকারকারীর বিধান 


249 


www.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


ভূমিকা 

পুনরুথান হলো সকল মৃতকে কবর থেকে জীবিত উঠানো। 
এমনকি যারা দগ্ধ হয়ে বা ডুবে মারা গেছে অথবা জীবজন্ত 
তাদের খেয়ে ফেলেছে.. তাদেরকেও পুনজীবিত করা হবে। 
আল্লাহ সকল কিছুর উপরই ক্ষমতাবান । 


2 


S 


£0 sc HALT ATH BALK I 


\\:০৬ 
“বরং তারা কেয়ামতকে অস্বীকার করে এবং যে কেয়ামতকে 
অস্বীকার করে, আমি তার জন্যে অগ্নি প্রস্তুত করেছি ।” (সূরা 
ফুরকান-১১) 
কুরআনুল কারীমের একাধিক আয়াতে আল্লাহ তালা এ সম্পর্কে 
আলোচনা করেছেন। তন্মধ্যে, 
250 


www.islamerpath.wordpress.com 


Contents 


IE FTI ALINE TS 753 
vt nls NEO BELGE 2s 
কাগজপত্র । যেভাবে আমি প্রথমবার সৃষ্টি করেছিলাম, সেভাবে 


পুনরায় সৃষ্টি করব। আমার ওয়াদা নিশ্চিত, আমাকে তা পূর্ণ 
করতেই হবে” (সূরা আশ্বিয়া-১০৪) 


* আল্লাহ বলেন, 

Ee RE SEE EEO STH S 
ha 

“বলুন, তোমাদের প্রাণ হরণের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা 

তোমাদের প্রাণ হরণ করবে। অতঃপর তোমরা তোমাদের 


পালনকর্তার কাছে প্রত্যাবর্তিত হবে” (সূরা সাজদা-১১) 
* অন্য আয়াতে বলেন, 
ISLA US ESN A LSBD EES DY 


vise HO Gi 
“কাফেফরা দাবী করে যে, তারা কখনও পুনরুথিত হবে না। 


পুনরুতিত হবে। অতঃপর তোমাদেরকে অবহিত করা হবে যা 
তোমরা করতে ৷ এটা আল্লাহর পক্ষে সহজ ৷” (সূরা তাগাবুন, ৭) 
251 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


* নবী করী সা. বলেন, 

hk Sb be Ge ar SF Ex 
নবী করীম সা. বলেন, “প্রত্যেক বান্দাকে তার মৃত্যুর অবস্থার 
উপর পুনরুখাান করা হবে” (মুসলিম-৭৪১৩) 


সং 

ME de All Sn: gil UG 
নবী করীম সা. বলেন, “মানুষকে পুনরুত্থান করা হবে তাদের 
নিয়তের ভিত্তিতে ৷” (ইবনে মাজা-৪২২৯) 


পুনরুত্থান সম্ভাব্যতার প্রমাণ 
আল্লাহ তালা আমাদের সামনে 
অসংখ্য নিদর্শন ও প্রমাণ 
রেখেছেন, যেন সেগুলো দেখে 
আমরা মৃত্যুর পর পুনরুথানে 
বিশ্বাস করি । তন্মধ্যে. 

(১) বৃষ্টি বর্ষণের ফলে মৃত ভূমি 
সম্পূর্ণ সজীব হয়ে উঠে। 

আমরা কত অনুর্বর ও মৃত ভূমির 
পাশ দিয়ে অতিক্রম করি। কোন 
বৃক্ষ নেই, ঘাস নেই.. সম্পূর্ণ মরা 
জমি। যখনই আল্লাহ তাতে বৃষ্টি 


252 


www.islamerpath.wordpress.com 


বর্ষণ করেন, তখনই সে জীবন ফিরে পায়। সজীব হয়ে ওঠে। 
তাতে ঘাস ও বৃক্ষ জন্মায়। দেখতে দেখতে চারিদিক সবুজ 
শ্যামল প্রান্তরে পরিণত হয়। 

সেই ভূমিগুলো একসময় ছিল মৃত ৷ ছিল শুষ্ক । অনুর্বরতার পর 
আবার সে সজীব হয়েছে। মৃত্যুর পর আবার সে জীবন ফিরে 
পেয়েছে। ঠিক তেমনি মৃত মানুষকেও আল্লাহ জীবিত করবেন। 
পচে গলে যাওয়া হাড়গুলো আবার একত্রিত হবে শুষ্ক দেহগুলো 
পুণরায় মিলিত হয়ে দেহের আকৃতি ধারণ করবে। যেমনটি 
আল্লাহ বলেন, 


EAS ঠান Ld 


SSIES SH HK THEY sl ES 


সু 


ad i 5 ZZ 
FARA Cz ES) বৰ Lott 3 2 PAT CLIN 
খর LIPS ES S| 2 BME 


“তিনিই বৃষ্টির পূর্বে সুসংবাদবাহী বায়ু পাঠিয়ে দেন। এমনকি 
যখন বায়ূরাশি পানিপূর্ণ মেঘমালা বয়ে আনে, তখন আমি এ 
মেঘমালাকে একটি মৃত শহরের দিকে হাঁকিয়ে দেই। অতঃপর 
এ মেঘ থেকে বৃষ্টিধারা বর্ষণ করি। অতঃপর পানি দ্বারা সব 
রকমের ফল উৎপন্ন করি। এমনিভাবে মৃতদেরকে বের করব 
যাতে তোমরা চিন্তা কর” (সূরা আ’রাফ-৫৭) 


253 


www.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


JE A dM 4 25: Bl dy) b GB: ol) sf or 
Eta Hf ls 4 Ee Sb pl: 

SM ADI et 
আবু রাযান রা. থেকে বর্ণিত, তিনি বলেন, জিজ্ঞেস করলাম হে 
আল্লাহর রাসূল, মৃতদেরকে আল্লাহ কীভাবে পুনজীবিত করবেন? 
বললেন, তুমি কি কোনো মৃত ভূমির পাশ দিয়ে অতিক্রম করনি? 
গিয়ে দেখবে, অনুর্বর ও মৃত হয়ে পড়ে আছে। আবার কিছুদিন 
পর গিয়ে দেখবে পুণরায় সবুজ শ্যামল হয়ে উঠেছে। ঠিক 
তেমনি মৃতদেরকেও আল্লাহ জীবিত করবেন।” (মুসনাদে 
আহমদ-১৬২৩৮) 


(২) যৌক্তিক প্রমাণ 

যে প্রতিপালক প্রথমবার সকল 
জীবকে সৃষ্টি করেছেন। তাদেরকে 
অস্তিত্বে এনেছেন। নিশ্চয় তিনি 
দ্বিতীয়বারও যখন যেখানে ইচ্ছা 
তাদের সৃষ্টি করতে পারবেন। 
কারণ প্রথমবারের তুলনায় 
দ্বিতীয়বার সৃজন অতি-সহজ। 
আল্লাহ বলেন, 


254 


www.islamerpath.wordpress.com 


Contents 


> 
পা Pd 


CEE Ee KLEE NAO EVER ESSS 


Ee 


Ef লা তল ঢ 4 


EEA TE CTRL EAE 
“সেদিন আমি আকাশকে গুটিয় নেব, যেমন গুটানো হয় লিখিত 
কাগজপত্র । যেভাবে আমি প্রথমবার সৃষ্টি করেছিলাম, সেভাবে 
পুনরায় সৃষ্টি করব। আমার ওয়াদা নিশ্চিত, আমি তা পূরণ 
করবই ৷” (সুরা আম্বিয়া-১০৪) 
অন্য আয়াতে আল্লাহ বলেন, 


lo \ 78725 FE) 


NSE SUS He STE EA CERES 
“তিনিই প্রথমবার সৃষ্টিকে অস্তিত্বে আনয়ন করেছেন, অতঃপর 
তিনিই পুনরায় সৃষ্টি করবেন এটা তাঁর জন্যে সহজতর ৷” (সূরা 
রূম-২৭) 


(৩) অনেক মৃতকে পৃথিবীতেই জীবিত করা হয়েছে 
পূর্বব্তীদের মধ্যে আল্লাহ তালা অনেক ঘটনা ঘটিয়ে আমাদের 
সতর্ক করেছেন। যেমন বনী ইসরাইলের এক মৃতকে গরুর 
LSE LL 


0% KB SAT LIE Ca by EY 
vr :5 5 EE Cl 
অতঃপর আমি বললাম, গরুর একটি খণ্ড দ্বারা মৃতকে আঘাত 


কর। এভাবে আল্লাহ মৃতকে জীবিত করেন এবং তোমাদেরকে 
255 


www.islamerpath.wordpress.com 


তাঁর নিদর্শনসমূহ প্রদর্শন করেন যাতে তোমরা চিন্তা কর” 
(সূরা বাক্কারা-৭৩) 


বনী ইসরাইলে এক নিঃসন্তান ছিল। ছিল তার অঢেল সম্পদ। 
সেগুলোর একমাত্র উত্তরাধিকারী ছিল তার আপন ভাতিজা । 
রেখে চলে এলো। পরদিন সকালে দাবী করল, অমুক ব্যক্তি 
তাকে হত্যা করেছে। এ নিয়ে তাদের পরস্পর ঝগড়া বেঁধে 
গেল। অস্ত্র-সন্ত্র নিয়ে বেরিয়ে পড়লে তাদের কেউ কেউ বলল, 
দরকার! তার কাছে গিয়ে মীমাংসা করে নাও! অতঃপর তারা 
মুসা আ. এর কাছে এসে ঘটনার বিবরণ শুনালে আল্লাহ তালা 
একটি গরু জবাইয়ের আদেশ করে ওহি পাঠালেন। আল- 


1 :5,4l 

“যখন মুসা স্বীয় সম্প্রদায়কে বললেন, আল্লাহ তোমাদেরকে 

একটি গরু জবাই করতে বলেছেন। তারা বলল, তুমি কি 
256 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


আমাদের উপহাস করছ? মুসা আ. বললেন, মুর্খদের অন্তর্ভুক্ত 
হওয়া থেকে আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি।” (সূরা 
বাক্ধারা-৬৭) 

তারা যদি কথা না বাড়িয়ে একটি গরু জবাই করে দিত, তবে 
তাদের জন্য তাই যথেষ্ট হয়ে যেত ৷ কিন্তু তারা বাড়াবাড়ি করলে 
আল্লাহও তাদের উপর জটিলতা চাপিয়ে দিলেন। শেষপর্যন্ত 
বর্ণিত গুণবিশিষ্ট গরু জবাইয়ের নির্দেশ হলে এ গুণের অধিকারী 
একমাত্র গরু তারা এমন এক লোকের কাছে পেল, যার কাছে 
এটি ছাড়া আর কোনো গরু নেই । সে বলল, এটি যদি তোমরা 
জবাই করতে চাও, তবে বিনিময়ে এর চামড়াভর্তি স্বর্ণ দিয়ে 
মূল্য পরিশোধ করতে হবে। এ মূল্য দিয়েই তারা গরুটি কিনে 
নিল। অতঃপর জবাই করে তার একটি অংশ দিয়ে মৃতকে 
আঘাত করলে সাথে সাথে মৃত জীবিত হয়ে উঠল জিজ্ঞেস 
করা হলো, কে তোমাকে হত্যা করেছে? সে তার ভাতিজার 
দিকে ইঙ্গিত করে পুণরায় মাটিতে লুটিয়ে পড়ল। 
(তাফসীরে ইবনে কাসীর দ্রষ্টব্য) 

তেমনি এক নবী কোনো এক ধ্বংসপ্রাপ্ত এলাকার পাশ দিয়ে 
অতিক্রমকালে ঘটিত কাহিনীতেও পুনজীবন সত্য হওয়ার 
বিষয়টি পরিষ্কার বুঝা যায় । আল্লাহ তা*লা বলেন, 


ন প্‌ S 


G2 EK ISIE DI ISG ASIC} 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


PA বল ত ন।<=< 2211 5:11 
HELD ESE BEIGE 
te Nl “i 2 2 ত OR OBA 0 “ 
Ss LiL A EIT EG SE Le SCE 


Pe REN SAE ES RAS 

‘08 55 KO T2sG 
“তুমি কি সে লোককে দেখনি যে, এমন এক জনপদ দিয়ে 
যাচ্ছিল যার বাড়ী-ঘরগুলো ভেঙ্গে ছাদের উপর পড়ে ছিল? বলল, 
কেমন করে আল্লাহ একে জীবিত করবেন? অতঃপর আল্লাহ 
তাকে মৃত অবস্থায় রাখলেন একশ বছর তারপর তাকে 
উঠালেন। বললেন, কতকাল এভাবে ছিলে? বলল, একদিন 
কিংবা একদিনের কিছু কম সময় । বললেন, তা নয়; বরং তুমি 
তো একশ বছর ছিলে। এবার চেয়ে দেখ নিজের খাবার ও 
পানিয়ের দিকে, সেগুলো পচে যায়নি এবং দেখ নিজের গাধাটির 
দিকে। আর আমি তোমাকে মানুষের জন্য দৃষ্টান্ত বানাতে 
চেয়েছি । আর হাড়গুলোর দিকে চেয়ে দেখ যে, আমি এগুলোকে 
কেমন করে জুড়ে দেই এবং সেগুলোর উপর মাংসের আবরণ 
পরিয়ে দেই। অতঃপর যখন তার উপর এ অবস্থা প্রকাশিত 
হলো, তখন বলে উঠল, আমি জানি নিঃসন্দেহে আল্লাহ সর্ব 
বিষয়ে ক্ষমতাশীল ৷” (সূরা বাক্কারা-২৫৯) 


258 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


তেমনি ইবরাহীম আ. এর ঘটনার মাধ্যমেও পুনর্জীবনের সত্যতা 
উপলব্ধি করা যায় । আল্লাহ বলেন, 


HBB NILES SAHYY 


ECCT EY yes 4p 


a oz ne 
“স্মরণ কর, যখন ইব্রাহীম বলল, হে আমার পালনকর্তা, 
আমাকে দেখান, কেমন করে আপনি মৃতকে জীবিত করবেন। 
বললেন, তুমি কি বিশ্বাস কর না? বলল, অবশ্যই বিশ্বাস করি, 
কিন্তু অন্তরে প্রশান্তি লাভের আশায় দেখার আগ্রহ প্রকাশ 
করছি। বললেন, তাহলে চারটি পাখী ধরে নাও! পরে 
সেগুলোকে নিজের পোষ মানিয়ে নাও। অতঃপর সেগুলোর 
দেহের একেকটি অংশ বিভিন্ন পাহাড়ের উপর রেখে দাও! 
তারপর সেগুলোকে ডাক; তোমার নিকট দৌড়ে চলে আসবে । 
জ্ঞানসম্পন্ন ৷” (সুরা বাক্কারা-২৬০) 


(8) আল্লাহর ক্ষমতার অন্যতম নিদর্শন হলো, কোন এক বস্তু 
থেকে তার বিপরীত বস্তু তৈরি করা । 


259 


wwuw.islamerpath.wordpress.com 


অর্থাৎ আল্লাহ তা‘লা জীবিত দেহকে মৃত হাডিড থেকে সৃষ্টি 
করেছেন। তেমনি সবুজ বৃক্ষ থেকে আগুন সৃষ্টি করেছেন। 
আল্লাহ বলেন, 


Ed 


a ESN ENE ILS 1) 


SHO LEI LS I BUG e240 


& 


BG GLEN GAN 2S 
Ae - VA: 


Pe 


“সে আমার সম্পর্কে এক অদ্ভূত কথা বর্ণনা করে, অথচ সে 
নিজের সৃষ্টি রহস্য ভুলে যায়। সে বলে, পচে গলে যাওয়ার পর 
অস্থিসমূহকে কে জীবিত করবে? বলুন, যিনি প্রথমবার সেগুলো 
সৃষ্টি করেছেন, তিনিই জীবিত করবেন। তিনি সর্বপ্রকার সৃষ্টি 
সম্পর্কে সম্যক অবগত । যিনি তোমাদের জন্যে সবুজ বৃক্ষ থেকে 


260 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


আগুন উৎপন্ন করেন। আর তোমরা তা থেকে আগুন জ্বালাও!” 
(সুরা ইয়াছিন ৭৮-৮১) 


নভোমণ্ডল, ভূমণ্ডল ও তার মাঝে যত অসংখ্য অগণিত সৃষ্টি 
রয়েছে, সকল সৃষ্টিকে সুনিপুণভাবে তিনিই সৃষ্টি করেছেন। এত 
বিশল জগত যিনি সৃষ্টি করতে পেরেছেন, নিঃসন্দেহে তিনি ছোট 
বিষয়গুলোও সৃষ্টি করতে পারবেন। যেমনটি আল্লাহ নিজেই 


লেছেন, 


www.islamerpath.wordpress.com 


Contents 


“যিনি নভোমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন, তিনি কি তাদের 
অনুরূপ সৃষ্টি করতে সক্ষম নন? হ্যাঁ.. অবশ্যই তিনি মহাস্ষ্টা, 
সর্বজ্ঞ” (সূরা ইয়াছিন-৮১) 


* অকবরস্থদের অবস্থা 

যে ব্যক্তি পানিতে ডুবে মৃত্যুবরণ করল, অতঃপর মাছ তার 
মাংস খেয়ে ফেলল অথবা লাশ পুড়িয়ে ফেলার দরুন হাড়-মাং 
ছাই হয়ে গেল অথবা জীবজন্তু তাকে ছিড়ে-ফেড়ে খেয়ে ফেলল 
অথবা যেকোনো ধরনের অস্বাভাবিক মৃত্যুর ফলে সে অকবরস্থ 
রয়ে গেল । তাকেও আল্লাহ পুনজীবিত করবেন। 

LG tags Ye a ols. cad om de 45 BB 3 53 
SEG. of x JG A cas ol Sf: asi JE EY Sa 
bi 50 | Gx dh>b ca bl 3g bs lb jel 
5 DDG ml S dap3l ole fy pa OF BB cial 
DS do reise Sb nal a ae be ble ind do 
US Fel hl ali cools tod e359 ¢ SUS ay ald Sle LS 
b gas Sf: JG EG gs BB li. as I be gal 
Did Ad. b dix dB ¢ odd lb cbt ff Ye A 
নবী করীম সা. পূর্ববর্তী এক লোকের ঘটনা বর্ণনা করতে গিয়ে 
বলেন, “..তাকে আল্লাহ সম্পদ ও সন্তান দিয়েছিলেন। মৃত্যুর 


262 


www.islamerpath.wordpress.com 


Contents 


সময় সে তার সন্তানদেরকে ডেকে বলল, আমি তোমাদের জন্য 
কেমন পিতা ছিলাম? তারা বলল, শ্রেষ্ঠ পিতা! বলল, আমি 
কখনো কোন সৎকর্ম করিনি । আমি মরে গেলে আমার লাশ 
তোমরা জ্বালিয়ে দিয়ো! মাংসগুলো কয়লায় রূপান্তরিত হলে 
সেগুলো চূর্ণ করে কোন এক ঝঞ্রা-বায়ু প্রবাহের দিন সেগুলো 
সমুদ্রে উড়িয়ে দিয়ো। কারণ, আল্লাহর শপথ, প্রতিপালক যদি 
আমাকে পান, তবে এমন শাস্তি দিবেন যা তিনি কখনো কাউকে 
দেননি । এভাবে সে সন্তানদের থেকে প্রতিশ্রুতি নিল। 

পিতার মৃত্যুর পর প্রতিশ্রুতি অনুযায়ী তারা সেটাই করল । প্রচণ্ড 
বাতাস প্রবাহের দিন তারা তা উড়িয়ে দিল। অতঃপর আল্লাহ 
আছে একত্রিত কর। ভূমি তাই করল। অতঃপর তাকে 
পুনজীবিত করার পর প্রতিপালক জিজ্ঞেস করলেন, এ রকম 
কেন করলে? উত্তরে সে বলল, “হে প্রতিপালক! আমি আপনাকে 
প্রচণ্ডরকম ভয় করেছি ।” পরবর্তীতে সেই ভয়ের দরুন তাকে 
ক্ষমা করা দেয়া হলো । (মুসলিম-৭১৫৭) 

হ্যাঁ.. সকল সৃষ্টি সেদিন জীবিত হয়ে উঠবে হিসাব নিকাশ ও 
দিকে তাদের তাড়িয়ে নেয়া হবে। 


* পুনরুথ্থান পরিস্থিতি 
263 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


অদৃশ্যের সকল বিষয় কেবল ওহি’র মাধ্যমেই আমাদের বুঝতে 
হবে। অসংখ্য হাদিসের দ্বারা নবী করীম সা. পুনরুথান 
পরিস্থিতি সম্পর্কে আমাদের অবহিত করেছেন। বলেছেন, 
KS sls lk sa Mi Fadl f dal oon gs bs 
2 1) ৯০ YY) G2 DY) es olaPl or od J 2 
Ld ep GE Sy 23 SIE 
“দুই ফুঁৎকারের মধ্যবর্তী সময় হলো চল্লিশ । অতঃপর বললেন, 
এরপর আসমান হতে আল্লাহ্‌ বৃষ্টি বর্ষণ করবেন। ফলে সকল 
সৃষ্টি উত্িতসদৃশ উৎপন্ন হতে থাকবে মৃত্যুর পর একটি হাড় 
ব্যতীত মানুষের সকল অঙ্গ ধ্বংস হয়ে যায়। সেটি হলো 
মেরুদণ্ডের নিম্নাংশ । কেয়ামতের দিন এ থেকেই মানবদেহ 
পুনর্গঠিত হবে৷” (বুখারী-৪৬৫১) 
কবরস্থ হোক, সমুদ্রে নিমজ্জিত হোক, মরুপ্রান্তর কিংবা পর্বতে 
ধ্বসিত হোক.. যখন সৃষ্টির দেহ-পুনর্গঠনপ্রক্রিয়া সমাপ্ত হবে, 
যেমনটি আল্লাহ বলেছেন, 
OEE IE IIA SIE HTIG} 
Vet :soN\ 
“প্রথমবার যেভাবে সৃষ্টি করেছিলাম, সেভাবেই পুনরায় সৃষ্টি 
করব। এটি আমার প্রতিশ্রুতি, আমি তা পূরণ করবই ৷” (সূরা 
আধ্বিয়া-১০৪) 


264 


www.islamerpath.wordpress.com 


তখন দ্বিতীয়বার শিঙ্গায় ফুঁৎকার দেয়া হবে। অতঃপর সকল 
সৃষ্টির দেহে আত্মা ফিরে আসার ফলে তারা জীবিত হয়ে উঠবে। 
কবর ফেটে যাবে। দলে দলে তারা কবর থেকে বের হতে 
থাকবে৷ আল্লাহ বলেন, 

1:04 ACIS REDS Spl eS BLESS 
“যেদিন ভূমণ্ডল বিদীর্ণ হয়ে মানুষ ছুটাছুটি করে বের হয়ে 
আসবে। এটা এমন সমবেতকরণ, যা আমার জন্যে অতি 
সহজ” (সূরা ক্কাফ-৪৪) 

অন্য আয়াতে বলেন, 


Ld 


2 LOUISIANE ASI Ey 


“শিঙ্গায় ফুঁৎকার দেয়া হবে, তখনই তারা কবর থেকে তাদের 

পালনকর্তার দিকে ছুটে চলবে ৷” (সূরা ইয়াছিন-৫১) 

EY ys BY Sol N) sof ama BB gall S Gi BB J 

Fl Gag Gna dll 29> 23h do ed OF U5 

pli sla decd JOLIE bis Sh dE af dh sy 

dl lds AB: db osha lS BE SAS 
Ode rl F389 


265 


www.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


নবী করীম সা. বলেন, “অতঃপর শিঙ্গায় ফুঁৎকার দেয়া হবে। 
শুনার সাথে সাথে সকলেই কানে আঙ্গুল চেপে ধরে হেলতে 
দুলতে থাকবে। সর্বপ্রথম শ্রবণকারী উটের আস্তাবলে কর্মরত 
থাকবে, শুনার সাথে সাথে সে.. অতঃপর সকলেই মৃত্যুমুখে 
পতিত হবে। অতঃপর আসমান হতে আল্লাহ মৃদু বৃষ্টিবর্ষণ 
করবেন, ফলে সকল সৃষ্টি মাটি থেকে উৎপন্ন হবে। অতঃপর 
দ্বিতীয় ফুৎকার দেওয়া হলে সকলেই দাঁড়িয়ে পরস্পরকে 
দেখতে থাকবে। অতঃপর বলা হবে, হে লোকসকল, তোমরা 
পালনকর্তার দিকে এসো, তোমাদেরকে জিজ্ঞেস করা হবে!” 
(মুসলিম-৭৫৬৮) 


* উত্ভিতের ন্যায় সকল সৃষ্টির দেহসমূহ উৎপন্ন হবে 
হ্যাঁ.. উদ্ভিত যেমন বীজ থেকে উৎপন্ন হয়, তেমনি মৃদু বৃষ্টির পর 
মানুষের দেহগুলোও মেরুদণ্ডের নিম্নাংশ থেকে উৎপন্ন হবে। 
আল্লাহ বলেন, 


ৰ 
হু) 


LINE RS EH LH TEL A LG SN IS ¥ 


AE HE VISE A AIKENGIS 
ৰ is ন 2% Ee STNG 
COALS 1S Ee * CEE না 


266 


www.islamerpath.wordpress.com 


“তিনিই বৃষ্টির পূর্বে সুসংবাদবাহী বায়ু পাঠিয়ে দেন। এমনকি 
যখন বায়ুরাশি পানিপূর্ণ মেঘমালা বয়ে আনে, তখন আমি এ 
মেঘমালাকে একটি মৃত শহরের দিয়ে হাঁকিয়ে দেই । অতঃপর 
এ মেঘ থেকে বৃষ্টিধারা বর্ষণ করি। অতঃপর পানি দ্বারা সব 
রকমের ফল উৎপন্ন করি। এমনিভাবে মৃতদেরকে বের করব, 
যাতে তোমরা চিন্তা কর ৷” (সূরা আ’রাফ-৫৭) 


L উদ্ভিত যেমন উৎপন্ন হয় মানুষের দেহও তেমন পুনর্গঠন হবে 
A mo 
SA: StF 
El উদ্ভিত উৎপন্নের নমুনা 
মেরুদণ্ডের নিস্নদেশ 
পূর্বে যেমন বর্ণিত হয়েছে 


OE CRO PE A EN ET 
EF 9 +1) Me DY) G2 DL eg 33 3 ods «J 

Halll ss BET oS tail 
“দুই ফুঁৎকারের মধ্যবতী সময় হলো চল্লিশ । এরপর আসমান 
হতে আল্লাহ বৃষ্টি বর্ষণ করবেন। ফলে সকল সৃষ্টি উদ্ভিতসদৃশ 
উদগত হতে থাকবে মৃত্যুর পর একটি হাড় ব্যতীত মানুষের 
সকল অঙ্গ নিঃশেষ হয়ে যায়। সেটি হলো মেরুদণ্ডের নিম্নাংশ 


267 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


কেয়ামতের দিন এ থেকেই মানবদেহ পুনর্গঠিত হবে” (বুখারী- 
8৪৬৫১) 


প্রশ্ন, দ্বিতীয় সৃষ্টিতে দৈহিক কোন পরিবর্তন ঘটবে কি? 
করলে বুঝা যায় যে, পুনরুথানের পর মানুষের প্রকৃতিতে কিছুটা 
পরিবর্তন ঘটবে ৷ তার শক্তি, সামর্থ্য, ক্ষমতা.. ইত্যাদিতে । 
উদ্দেশ্য এটা নয় যে, সম্পূর্ণ ভিন্ন দেহের উপর হিসাব নেয়া হবে 
এবং প্রতিদান দেয়া হবে; বরং দুনিয়ায় অবস্থানকৃত দেহকেই 
আল্লাহ পুনর্গগচন করবেন। তবে সেখানে স্বভাবগত কিছু 
পরিবর্তন সাধিত হবে। যেমন, 
(১) মানুষের দৃষ্টিশক্তিতে.. 
দুনিয়াতে তারা জ্বিন ও ফেরেশতাদের দেখতে পেত না। সেখানে 
তারা সকলকে দেখতে পাবে যেমনটি আল্লাহ বলেন, 


ORLIH LL HG ISELIN GML IES ID 
ব্:৩র্ঞ্ 
“এখন তোমার কাছ থেকে যবনিকা সরিয়ে দিয়েছি । ফলে আজ 


তোমার দৃষ্টি সুতীক্ষ ” (সূরা কাফ-২২) 
(২) জান্নাতবাসী কখনো থুথু নিক্ষেপ করবে না ও সেখানে 
তাদের মল-মূত্র ত্যাগের প্রয়োজন হবে না। 


268 


wwuw.islamerpath.wordpress.com 


(৩) কেয়ামতের সেই দীর্ঘ দিনে ক্ষুধা ও পিপাসায় তারা 
মৃত্যুবরণ করবে না। 
(8) জাহান্নামবাসী আগুনের প্রবল শাস্তিতেও ধ্বংস হবে না। 
আল্লাহ বলেন, 

NEEL SE NER SSTAIPE | 
“সবদিক থেকে তার কাছে মৃত্যু আগমন করবে অথচ সে মরবে 
না।” (সূরা ইবরাহীম-১৭) 


* সর্বপ্রথম কবর উন্মোচিত হবে যার 

দ্বিতীয় ফুঁৎকারের সাথে সাথে মানবদেহ পুনর্গঠিত হওয়ার পর 
কবরসমূহ ফেটে উন্মোচিত হয়ে যাবে। সর্বপ্রথম কবর উন্মোচিত 
হবে শেষনবী মুহাম্মাদ সা. এর । যেমনটি তিনি নিজেই বলেছেন, 
dls SLE sls 23l ae Gz or dsl LD ro pal dy a bf 
“কেয়ামতের দিন আমিই হব আদম-সন্তানদের নেতা সর্বপ্রথম 
কবর উন্মোচিত হবে আমার আমিই প্রথম সুপারিশকারী এবং 
আমার সুপারিশই সর্বপ্রথম গৃহীত হবে।” (মুসলিম-৬০৭৯) 

আবু হুরায়রা, রা. থেকে বর্ণিত, তিনি বলেন, একদা এক 
মুসলিম ও এক ইহুদী পরস্পর ঝগড়ায় লিপ্ত হলো । কথা প্রসঙ্গে 
মুসলিম বলল, ওই সত্তার শপথ, যিনি মুহাম্মাদকে বিশ্ববাসীর 
উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। অতঃপর ইহুদী বলে উঠল, ওই 

269 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


সত্তার শপথ, যিনি মুসাকে বিশ্ববাসীর উপর শ্রেষ্ঠত্ব দান 
করেছেন। একথা শুনে মুসলিম ইহুদীর গালে সজোরে 
চপেটাঘাত করল । ইহুদী নবী করীম সা. এর কাছে এ বিষয়ে 
নালিশ করলে নবীজী বললেন, 
Ck or df OB Ona SO OB or de St Y 
OF 3 Ge und OFF G21 hl Sl Abb oe 3% 
ag je HM Gl of 
“মুসার উপর আমাকে প্রাধান্য দিয়ো না; সেদিন মানুষ কঠিন 
নিনাদে মৃত্যুবরণ করবে। সর্বপ্রথম আমিই পুনরুখিত হয়ে 
দেখব মুসা আরশের এক পার্শ্ব ধারণ করে আছে। আমি জানি 
না, সে কি ফুঁৎকারের আঁওয়াজে মৃত্যুবরণ করেছিল নাকি 
আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছিলেন! (বুখারী-৩২৬০) 
NLS ons Sled or Smad 70 S is SB: ly) ds 
B30 Bl Sens oo df SFU GA ad aif clot cr DJ 
dS En fl ol ina pl: SAB Ab oT 
অপর বর্ণনায়- অতঃপর শিঙ্গায় ফুঁৎকার দেয়া হবে। ফলে 
নভোমণ্ডল ও ভূমণ্ডলের সবকিছু মৃত্যুমুখে পতিত হবে; তবে 
আল্লাহ যাদের বাঁচিয়ে রাখতে চান। অতঃপর দ্বিতীয় ফুৎকার 
দেওয়া হলে সর্বপ্রথম আমিই জেগে উঠব দেখব, মুসা আরশের 
এক পার্শ্ব ধারণ করে আছে। আমি জানি না, তুর পর্বতে বেহুশ 


270 


wwuw.islamerpath.wordpress.com 


হওয়ার পরিবর্তে এখানে তিনি বেঁচে গেছেন নাকি আল্লাহ তাঁকে 
বাঁচিয়ে রেখেছিলেন!! (বুখারী-৪৩৬০) 


পুনরুথান অস্বীকারকারীর বিধান 
পুনরুথান দিবসে বিশ্বাস ঈমানের মৌলিক স্তম্ভগুলোর অন্যতম৷ 
যে তা অস্বীকার করল, সে আল্লাহ ও তাঁর কুরআনকে অস্বীকার 
করল। 
Cgendy DS A HL bs PT orl gS: BIE: a3 J 
tla Eouol YS] di of : Sb] siSG Ll AMS A Hts 
bs df 1 dl aml bly 1 ws dh iz Jk Jf sb) 25 Ul, 
| gs J 8G ls af 
নবী করীম সা. বলেন, “আল্লাহ বলেন, আদম সন্তান আমায় 
মিথ্যারোপ করেছে; অথচ সে অধিকার তার ছিল না। আমাকে 
গালমন্দ করেছে; এ অধিকার তার ছিল না। মিথ্যারোপ করার 
নমুনা হলো এ কথা বলা যে, আমি তাকে প্রথমবারের মতো 
পুনরায় সৃষ্টি করতে সক্ষম নই । আমাকে গালমন্দ করার নমুনা 
হলো এ কথা বলা যে, আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। অথচ 
আমি সেই অমুখাপেক্ষী সত্তা, যিনি কখনো জন্ম নেননি এবং 
কোন সন্তানও গ্রহণ করেননি। যার সমকক্ষ কেহই নেই৷” 
(বুখারী-৪৬৯০) 


271 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


পুনরুখানের অর্থ হলো একথা বিশ্বাস করা যে, মৃত্যুর পর 
কেয়ামত দিবসে আবারও আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসাবাদ ও 
কর্মফল প্রদানের জন্য জীবিত করবেন। 


শিঙ্গায় ফুঁৎকারে যখন পৃথিবীর সকল মানুষ জীবিত হয়ে উঠবে, 
তখন আল্লাহ তা‘'লা সকলকে একস্থলে একত্রিত করতে 
বলবেন। 


* কোন সে স্থল? 
* সেখানে কী ঘটবে? 
* এর স্বপক্ষে প্রমাণ কী? 


বিস্তারিত বিবরণ সামনে আসছে.. 


পুনরুথানের বিষয়ে অসংখ্য প্রমাণ রয়েছে। 
সুযোগ নেই । 


272 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


কেয়ামতে ঘটিত ভয়াবহতা 


কেয়ামত ঘটিয়ে পৃথিবীকে এক ভিন্ন পৃথিবীতে রূপান্তর করা 
হবে। আসমান পরিবর্তন হয়ে যাবে। বিশ্বজগতের প্রকৃতি উলট- 
পালট হয়ে যাবে। মানুষের বিচারকার্য সম্পাদনের জন্য 
পরাক্রমশালী আল্লাহ তা‘লা অবতরণ করবেন। 


* আসমানসমূহের অবস্থা কী হবে? 
* পৃথিবীকে কীভাবে পরিবর্তন করা হবে? 
* সেদিন মানুষের কী দশা হবে? 


পর্বতসমূহকে চুৰ্ণ করা হবে 
সমুদ্ৰগুলোকে উত্তাল করে তোলা হবে 
আসমানগুলো ভেঙ্গে যাবে 
সেদিন আকাশ বিচিত্র রঙ ধারণ করবে 


সূর্য আলোহীন ও নিস্প্রভ হয়ে যাবে 
চন্দ্ৰ 
গ্রহ-নক্ষত্র 

273 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


করেছেন। কেয়ামত মানুষের অন্তরসমূহ কাঁপিয়ে তুলবে ৷ ভূমি 
প্রকম্পিত হয়ে ফেটে পড়বে পর্বতমালা চূর্ণবিচর্ণ হয়ে যাবে। 
সমুদ্র উত্তাল হয়ে বিস্ফোরিত হবে। আসমানগুলো ভেঙ্গে পড়বে। 
চন্দ্ৰ আলোহীন হয়ে যাবে। গ্রহ নক্ষত্ররাজি অন্ধকারে রূপান্তরিত 
হবে। পৃথিবীকে আল্লাহ স্বহস্তে ধারণ করবেন। আসমানসমূহকে 
তিনি ডানহাতে গুটিয়ে নেবেন। 


কুরআন-হাদিসের অসংখ্য প্রমাণের ভিত্তিতে বিষয়টি স্বতঃসিদ্ধ 
যে, জমিনকে সেদিন আল্লাহ মুঠোয় নিয়ে নেবেন। 
আসমানগুলোকে গুটিয়ে নেবেন। 


(মহাকাশচিত্ৰ । তবে হাদিসের দ্বারা এটা উদ্দেশ্য নয় 


274 


www.islamerpath.wordpress.com 


আসমান 
আল্লাহ বলেন, 
EAST LAINE ESE 55 
কাগজপত্র” (সুরা আম্বিয়া-১০৪) 
অন্য আয়াতে বলেন, 
NESE SORASRLS NGS | 

(সূরা যুমার- ৬৭) 

bldg fF aes Sl Ssh SDN A ah EB A UE 
tual dhe of AU 

নবী করীম সা. বলেন, “আল্লাহ তা*লা সেদিন জমিনকে মুঠোয় 

নিয়ে নেবেন। আসমানসমূহকে ডানহাতে গুটিয়ে নিয়ে বলবেন, 

আমিই প্রকৃত অধিপতি! কোথায় আজ জমিনের অধিপতিসকল!” 

(বুখারী-৪৫৩৪) 

FLD ex Nl Slydl 9 52 dl she 8B U6, 

ST CHL al SUB elt gall sd SAL 

¢ old of SAL Ul: doa dlls cpoNl sh F TOPS 

ys 
275 


www.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


নবী করীম সা. বলেন, “কেয়ামতের দিন আসমান-জমিনকে 
আল্লাহ গুটিয়ে নেবেন । ডানহাতে ধারণ করে বলবেন, আমিই 
অধিপতি! কোথায় আজ প্ৰতাপশালী ব্যক্তিবর্গ কোথায় অহংকারী 
নেতৃবৃন্দ! অতঃপর বামহাতে জমিনসমূহকে গুটিয়ে নিয়ে বলবেন, 
আমিই রাজা! কোথায় প্রতাপশালী ব্যক্তিবর্গ। কোথায় অহংকারী 
নেতৃবৃন্দ!” (মুসলিম-৭২২৮) 


জমিন 
JUL BES 5g 53 LD px NI OG Be Al UE 
LLYN Ny dl B Sy fal lS ou 
নবী করীম সা. বলেন, “কেয়ামতের দিন জমিন হবে একটি 
সেদিন নিজের হাতে নিয়ে নেবেন । ঠিক যেমন তোমরা জান্নাতে 
মেহমানকে আপ্যায়ন করার জন্য হাতে রুটি নেবে।” অতঃপর 
এক ইহুদী ব্যক্তি এসে বলতে লাগল, হে আবুল কাসিম 
আপনাকে দয়াময় আল্লাহ কল্যাণ দান করুন, আমি কি বলব- 
কেয়ামতের দিন জান্নাতবাসীর আতিথেয়তা কীরূপ হবে? নবী 
করীম সা. বললেন, অবশ্যই বল! সে বলল, জমিন সেদিন 
একটি র্ণটর ন্যায় হয়ে যাবে। অতঃপর নবীজী সাহাবীদের 
দিকে তাকিয়ে মৃদু হাসলেন, এমনকি তার দাঁতগুলো ভেসে 
উঠল ৷ অতঃপর তিনি বললেন, 


276 


www.islamerpath.wordpress.com 


Contents 


25:08 glia bs :lyG 0559 IU pels] U6 ¢ orb ST NY 

Wl Oa LUT or Fl 05 
করব? বললেন, তাদের খাদ্য হবে ষাঁড় ও মাছ। এতদুভয়ের 
কলিজার অতিরিক্ত অংশ থেকে সত্তর হাজার লোক আহার 
করতে পারবে” (মুসলিম-৭২৩৫) 


পৰ্বতসমূহ চূৰ্ণ বিচূৰ্ণ হয়ে যাবে 
শিঙ্গার ফুঁৎকারে পৃথিবীতে অবস্থিত সকল পর্বতমালা চূর্ণ বিচরণ 
হয়ে যাবে। আল্লাহ বলেন, 


277 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


EE ITE INAS OIL EE AG EY 


\o-\¥ 35 E {ore SAORI USS 0 FES 
“যখন শিঙ্গায় ফুৎকার দেয়া হবে একটি মাত্র ফুৎকার এবং 
পৃথিবী ও পর্বতমালা উত্তোলিত হবে ও চুৰ্ণ বকিচুর্ণ করে দেয়া 
হবে। সেদিন কেয়ামত সংঘটিত হবে।” (সূরা আল হাক্কা ১৩- 
১৫) 
দীরিজো জেদি রমার ডে রতয় রত হুর যি হ ব্রেহ। 


6: AOI ISL AILS Nl 34553 
“যেদিন পৃথিবী ও পর্বতমালা প্রকম্পিত হবে এবং পর্বতসমূহ 
হয়ে যাবে বহমান বালুকাস্তপ ৷” (সূরা মুযযাম্মিল-১৪) 
পাহাড়সমূহ ভীষণ কম্পণ ও আন্দোলনের কারণে ধুনিত পশমের 
মতো হয়ে যাবে। আল্লাহ বলেন, 
iO rl sek IES} 

“এবং পবর্তমালা হবে ধুনিত রঙিন পশমের মতো।” (সূরা 
কারিআ-৫) 
পর্বতগুলো স্থানচ্যুত হয়ে যাবে । আল্লাহ বলেন, 

cn OWS ERI G5 
“এবং পর্বতমালা চালিত হয়ে মরীচিকা হয়ে যাবে” (সূরা নাবা- 
২০) 


278 


www.islamerpath.wordpress.com 


Contents 


হ্যাঁ.. মরীচিকা.. যা দূর থেকে পানির মতো দেখা যায়, কিন্ত 
নিকটে গেলে কিছুই থাকে না। এমনভাবে চুর্ণ করা হবে যে, 
বাতাস সেগুলো ধুলির ন্যায় উড়িয়ে নিয়ে যাবে। যেমনটি আল্লাহ 
বলেন, 
GGUS GO EE ILA ICT FIL} 
Lv - ০:৮ $@ ESTELLE 
“তারা আপনাকে পাহাড় সম্পর্কে প্রশ্ন করে। অতএব, আপনি 
বলুন, আমার পালনকর্তা পাহাড়সমূহকে সমূলে উৎপাটন করে 
বিক্ষিপ্ত করে দিবেন। অতঃপর পৃথিবীকে মসৃণ সমতলভূমি করে 
ছাড়বেন । তাতে তুমি মোড় ও টিলা দেখবে না।” (সূরা তাহা- 
১০৫-১০৭) 
এই হলো কেয়ামত মুহূর্তে পাহাড়ের অবস্থা। আর সমুদ্র.. 
পৃথিবীর তিন-চতুর্থাংশই যার দখলে, তার অবস্থা হবে পাহাড়ের 
চেয়েও করুণ..! 


বৃহৎ, ভয়ানক ও সুগভীর সমুদ্রগুলো.. যার গহ্বরে কত অগণিত 
সৃষ্টির বসবাস.. কেয়ামতের দিন তা উত্তাল করে তোলা হবে। 
বিস্ফোরিত করে তা আগুনে রূপান্তরিত করা হবে। যেমনটি 
আল্লাহ বলেন, 


279 


wwuw.islamerpath.wordpress.com 


rN EO S333} 
“যখন সমুদ্রকে বিস্ফোরিত করা হবে” (সূরা ইনফেতার-৩) 
বিস্ফোরিত হওয়ার অর্থ এই হতে পারে যে, অক্সিজেন ও 
হাইড্রোজেনের সংমিশ্রণের ফলে তা মহাবিস্ফোরকে রূপান্তরিত 
হবে। যেমনটি সম্প্রতি পারমাণবিক বোমা তৈরির ক্ষেত্রে করা 
হয়ে থাকে আল্লাহ বলেন, 


1:55 EO 3S} 
“যখন সমুদ্রগুলোকে অস্থির করে তোলা হবে” (সুরা তাকবীর- 
৬) 
এখানে অস্থির বলতে আগুনে রূপান্তরিত করা উদ্দেশ্য। হতে 
পারে তা ভূমি অভ্যন্তরীণ অগ্নি প্রকাশ হয়ে পানির সাথে 
সংমিশ্রণের ফলে সম্পূর্ণ পানিও আগুনে রূপান্তরিত হয়ে যাবে। 


280 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


আসমানসমূহের ঘূর্ণায়ন ও বিদীর্ণতা.. 
সেদিন আসমানসূহ প্রবলভাবে প্রকম্পিত হবে। চরম 
আন্দোলনের শিকার হবে আল্লাহ বলেন 

1555) €O TP DASE} 
“সেদিন আসমানসমূহ প্রকম্পিত হবে প্রবলভাবে ৷” (সূরা তুর- 
৯) 
আসমান অস্থির হয়ে চাকা'র ন্যায় দ্রুত ঘুরতে থাকবে। এভাবে 
এক পর্যায়ে ভেঙ্গে খান খান হয়ে পড়বে ৷ আল্লাহ বলেন, 

\ Les KO SLE 
“যখন আসমানগুলো ফেটে পড়বে ৷” (সূরা ইনফেতার-১) 
অন্য আয়াতে বলেন, 

TESA Sse AVES SS 
“যেদিন আকাশ মেঘমালাসহ বিদীর্ণ হবে” (সূরা ফুরকান-২৫) 
কীভাবে বিদীর্ণ হবে তা আমাদের জানা নেই৷ তবে নিঃসন্দেহে 
চমত ভর ক বহ 
f=) SESN KOC SED INO HE MEN 5) $e 
“যখন আকাশ বিদীর্ণ হবে এবং তার পালনকর্তার আদেশ পালন 


করবে এবং আকাশ এরই উপযুক্ত ৷” (সূরা ইনশেকাক-১,২) 
অপর আয়াতে বলেন, 


281 


www.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


ক 


৭:54 OI AGN ES BA | 
“সেদিন আকাশ বিদীর্ণ হবে ও বিক্ষিপ্ত হবে।” (সূরা হাক্কা-১৬) 
আকাশ দুর্বল হয়ে বিদীর্ণ ও বিক্ষিপ্ত হয়ে যাবে। 


সেদিনের আকাশবর্ণ 
আকাশের নীল রঙ সেদিন পরিবর্তন হয়ে বিচিত্র রঙ ধারণ 
করবে। কখনো কালো, কখনো নীল, কখনো হলুদ, কখনো 
সবুজ ৷ আল্লাহ বলেন, 

HV: 2K OIAIEEISG SEINE 
“যেদিন আকাশ বিদীর্ণ হবে, তখন সেটি রক্তবর্ণে রঞ্জিত 
চামড়ার মতো হয়ে যাবে” (সূরা আর রাহমান-৩৭) 


282 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


i 


bd 
কেয়ামত সংঘটিত হওয়ার সময় সূর্য নিস্প্রভ ও আলোহীন হয়ে 


পড়বে সূর্যের একাংশকে অপরাংশের সহিত মিলিত করে দেয়া 
হবে ভিতর-বাহির উলট পালট করে দেয়া হবে আল্লাহ্‌ বলেন, 


\ 5 OSL 
“যখন সূর্য আলোহীন হয়ে পড়বে।” (সূরা তাকবীর-১) ভিন্ন 
অর্থও উদ্দেশ্য হতে পারে (আল্লাহই ভাল জানেন) 


283 


www.islamerpath.wordpress.com 


Contents 


ERs TA 24 8 224 “a 3 Er AA ন 
30 2 EO SS A ALO AEG 


YADA IO HIKER ISG 


১) 


“যখন দৃষ্টি চমকে যাবে। চন্দ্র জ্যোতিহীন হয়ে যাবে। সূর্য ও 
চন্দ্রকে একত্রিত করা হবে। সেদিন মানুষ বলবে, পলায়নের 
জায়গা কোথায়? না, কোথাও আশ্রয়স্থল নেই। আপনার 
পালনকর্তার কাছেই সেদিন ঠাঁই হবে” (সূরা কিয়ামাহ ৭-১২) 


284 


www.islamerpath.wordpress.com 


আকাশে অবস্থিত গ্রহ নক্ষত্রসমূহ সেদিন মলিন ও জ্যোতিহীন 
হর বারের হিয় হয় য়ান।'ডায হ রজ। 

AS ANKO SIH AITYY 
“যখন নক্ষত্র মলিন হয়ে যাবে।” (সূরা তাকবীর-২) অন্য 
আয়াতে, 


NSDL EO ELLA} 


“যখন নক্ষত্ৰসমূহ নিৰ্বাপিত হয়ে যাবে” (সূরা মুরসালাত-৮) 
পাশাপাশি সেগুলো ঝরে পড়বে আল্লাহ বলেন, 


NSDL EO ELSbLAIEGY 


285 


www.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


“যখন নক্ষত্রসমূহ ঝরে পড়বে।” (সূরা ইনফেতার-২) অন্য 
আয়াতে 


> ৰ পৰ EAC ARTE YS s jo 
BLE NEE 0 IN SIE ILE HG 3 


— 


£) LEO VELL SEA) 222445 ry I er 
“নিশ্চয় আল্লাহ আসমান ও যমীনকে স্থির রাখেন, যাতে টলে না 
যায়। যদি এগুলো টলে যায় তবে তিনি ব্যতীত কে এগুলোকে 
স্থির রাখবে? তিনি সহনশীল, ক্ষমাশীল ৷” (সূরা ফাতির-৪১) 
আসমান-যমিনের এসকল পরিবর্তন কেয়ামতের ময়দানে 
মানুষের সমাবেশ ও পুনরুথানের পূর্বে সংঘটিত হবে। তাহলে 
হাশরের ময়দানে সমাবেশের পর কী ঘটবে? 


আল্লাহর কুরসি যমিন ও আসমানসমূহকে বেষ্টন করে আছে, 
সুতরাং বিশ্বজগত নিয়ে তিনি যা ইচ্ছা করতে পারেন। সকল 
কিছুর উপর তিনি ক্ষমতাবান..! 


286 


www.islamerpath.wordpress.com 


Contents 


হাশর 


হাশর (সমাবেশ) একটি সংক্ষিপ্ত শব্দ । কিন্তু কুরআন-হাদিসের 
আলোকে তার অর্থ খুবই ব্যাপক ও তাৎপর্যপূর্ণ 


* তবে কী সেই হাশর? 

* কোথায় ও কীভাবে মানুষকে একত্রিত করা হবে? 
* হাশরের ময়দানই বা কী? 

* সেখানে মানুষের অবস্থা কীরূপ হবে? 


287 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


ভূমিকা 

হাশরের পক্ষে দলিল 

হাশরস্থল 

হাশর দিবসের দৈর্ঘ 

সমাবেশের বিবরণ 

হাশরের ময়দানে নবীজীর ঝাণ্ডা 
ভয়াবহতা 

সেদিনে মুমিনদের অবস্থা 
কেয়ামতের দিন সর্বপ্রথম বস্তরাবৃত ব্যক্তি 
সর্বপ্রথম আহ্বানকৃত 
কেয়ামতের দিন অপরাধীদের অবস্থা 
যাদের সহিত আল্লাহ কথা বলবেন না 
সাক্ষাতকালে যাদের উপর আল্লাহ্‌ ক্রোধান্বিত থাকবেন 


288 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


ভূমিকা 

হাশর’ শব্দের অর্থ হলো বিক্ষিপ্ত বস্তুসমূহকে একস্থলে একত্রিত 

হিসাব গ্রহণ ও প্রতিদানের জন্য নির্দিষ্ট একটি স্থানে একত্রিত 

করা উদ্দেশ্য । 

করেছেন। কারণ, সেদিন তিনি সকল সৃষ্টিকে একত্রিত করবেন। 

আল্লাহ বলেন, 

:১৯ $0 S25 DN ABN EASS2; SY 
Ye 

“তা এমন একদিন, যেদিন সব মানুষেই সমবেত হবে, সেদিনটি 

যে হাযিরের দিন৷” (সূরা হুদ-১০৩) 

পূর্ববর্তী ও পরবর্তী সকল মানুষকে তিনি জমায়েত করবেন। 

তিনি বলেন, 


LO BEI ALIS LATO GPSS INI 3 

0. - £9 :4a5l ol 
“বলুন, পূর্ববর্তী ও পরবর্তীগণ, সবাই একত্রিত হবে এক নির্দিষ্ট 
সময়ে ৷” (সূরা ওয়াকিআ ৪৯-৫০) 


289 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


যেখানেই সে মৃত্যুবরণ করুক, যে স্থলেই সে দাফন হোক, 
সাগরের গভীরে ডুবে কিংবা আগুনে পুড়ে ভস্ম হোক; অবশ্যই 
আল্লাহ তাকে পুনর্জীবিত করবেন । আল্লাহ বলেন, 


Ed 


SIE FAIL GAME ANISU BY 


VA 5 4A 
“তোমরা যেখানেই থাক না কেন, আল্লাহ অবশ্যই তোমাদের 
সমবেত করবেন । নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতাশীল ।” (সূরা 
বাকন্ধারা-১৪৮) 
আল্লাহর জ্ঞান সকলকে বেষ্টন করে আছে। তিনি কাউকে ভুলেন 
না । আল্লাহ বলেন, 


BO LEIS ISN Eb iI} 
EOS IATI LLORES 
NM -N:ie 


“নভোমণ্ডল ও ভূমণ্ডলে কেউ নেই যে, দয়াময় আল্লাহর কাছে 

দাস হয়ে উপস্থিত হবে না। তাঁর কাছে তাদের পরিসংখ্যান 

রয়েছে এবং তিনি তাদেরকে গণনা করে রেখেছেন। কেয়ামতের 

দিন তাদের সবাই তাঁর কাছে একাকী অবস্থায় আসবে” (সূরা 

মারইয়াম ৯৩-৯৫) 

শিশু, যুবক ও বৃদ্ধ; এমনকি তাদের কথা ও কাজ সবই আল্লাহর 
290 


www.islamerpath.wordpress.com 


Contents 


পরিসংখ্যানাধীন। সকলেই আল্লাহর কাছে একাকী আসবে। 
আল্লাহ তার বিচার করবেন যেভাবে ইচ্ছা । তিনি বলেন, 


NESTE {O) ATCA ES TATE 
“এবং আমি মানুষকে একত্রিত করব অতঃপর তাদের কাউকে 
ছাড়ব না।” (সূরা কাহফ-৪৭) 
মোটকথা, হাশরের ময়দানে আল্লাহ সকলকে নির্দিষ্ট একটি স্থলে 
একত্ৰিত করবেন। 


হাশর (সমাবেশ) সম্পর্কিত প্রমাণ 
হাশর কুরআন-হাদিসের অসংখ্য দলিলের দ্বারা সাব্যস্ত । যেমন, 
আল্লাহর বাণী- 
$V :2gS\ রে EES SCE | 

এবং আমি মানুষকে একত্রিত করব অতঃপর তাদের কাউকে 
ছাড়ব না৷” (সূরা কাহফ-৪৭) 
অন্য আয়াতে- 

EO BATS LALIO SPI ANY SY 

0. - £9 :4a5l ol 

“বলুন, পূর্ববর্তী ও পরবর্তীগণ, সবাই একত্রিত হবে এক নির্দিষ্ট 
সময়ে ৷” (সূরা ওয়াকিআ-৪৯-৫০) 
অপর আয়াতে- 


gf 
LAE 


291 


www.islamerpath.wordpress.com 


৭: SIE OTELLE EY 
“এবং শিঙ্গায় ফুৎকার দেয়া হবে। অতঃপর অবশ্যই আমি 
সকলকে একত্রিত করব” (সূরা কাহ্‌ফ- ৯৯) 
Le S Ns AN LD po ok Ml: %& dl db 
ral Plas dll ces 
নবী করীম সা. বলেন, “নিশ্চয় কেয়ামতের দিন আল্লাহ পূর্ববর্তী 
ও পরবর্তী সকলকে একটি সমতল ভূমিতে একত্রিত করবেন। 
আল্লাহর আঁওয়াজ সকলেই স্পষ্ট শুনতে পাবে। সকলেই 
আল্লাহর দৃষ্টিসীমার ভিতরে থাকবে” (মুসলিম-৯৬২৩) 


স্বচ্ছ ও সাদা সমতল ভূমিতে আল্লাহ সকলকে সমবেত 

করবেন। 

LoS slay esl de HL px Ul AL 8 dl Jd Jb 
= oe bb 3 Fl 

নবী করীম সা. বলেন, = 


গোলাকৃতির ফোলা আটার 


রুটির মতো পরিস্কার একটি A 


সাদা ভূমিতে সমবেত করা হবে, 


292 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


যেখানে কোন চিহ্ন বলতে কিছু থাকবে না” (বুখারী-৬১৫৬) 


সমাবেশস্থল 

সমাবেশস্থল হবে শামের দিকে। 

ULSD: odd Ce dc bes 0, pial dB 3 US 

O35 . pl Kall LL po. Fars do Org. lias 

xb tf 0s. dl Ge pe 5s cd ge bys BT cpr 
4 Sl 

নবী করীম সা. শামের দিকে ইশারা করে বলেন, “ওই দিকে.. 

ওই দিকে তোমাদেরকে সমবেত করা হবে। কেউ আরোহী, 

কেউ পদব্ৰজে আর কাউকে টেনে হেঁচড়ে নেয়া হবে। তোমাদের 

সবার মুখে থাকবে লাগাম (মুখে কথা বলতে পারবে না)। 


bol # জর্ডান 


বর্তমান লেবানন, সিরিয়া 
অধিকৃত ফিলিস্তিন ও 
জর্ডানকে ‘শাম দেশ’ বলা হত । 


293 


www.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


সত্তরটি জাতির উপর আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠত্ব ও মর্যাদা 
দেবেন সর্বপ্রথম কথা বলবে ব্যক্তির উড় ৷” (মুসনাদে আহমদ- 
২০০২৫) 


উন্মোচন হবে সেদিনের দৈর্ঘ হবে পঞ্চাশ হাজার বছর । 


আল্লাহ বলেন, 
MSR Bs HS IAL FASE} 
$ wl {oy er 


“ফেরেশতাগণ এবং রূহ আল্লাহ তা‘লার দিকে উ্ধ্বগামী হয় 
এমন একদিনে, যার পরিমাণ পঞ্চাশ হাজার বছর” (সূরা 
মাআরিজ-৪) 

অতি দৈর্ঘ্যের ফলে মানুষ দুনিয়ায় অবস্থানের পরিমাণ ভুলে 
যাবে। কারণ, সে তুলনায় দুনিয়ার জীবন তুচ্ছ ও যৎসামান্য 
মনে হবে। মানুষ ভাববে, দুনিয়াতে কেবল এক সকাল কিংবা 
LE NAS 


EES SHEL SONI ALES} 
io EEE EEG HB, BSCE 
294 


wwuw.islamerpath.wordpress.com 


করেনি, তবে দিনের একদণ্ড। একজন অপরজনে চিনবে। 
নিঃসন্দেহে ক্ষতিগ্রস্ত হয়েছে যারা মিথ্যাপ্রতিপন্ন করেছে আল্লাহর 
সাথে সাক্ষাতকে এবং সরলপথে আসেনি ৷” (সুরা ইউনুস-৪৫) 
অন্যত্ৰ বলেন, 


TEL GEL DLS ES BIST ) 


HEIDE {oO i MEE 
TE PME CHEE SO 
বলবে যে, এক মুহূর্তেরও বেশী অবস্থান করিনি। এমনিভাবে 
তারা সত্যবিমুখ হত” (সূরা রূম-৫৫) 
সেদিন কেউ কারো দিকে তাকাবে না। সবাই নিজের মুক্তির 
চিন্তায় বিভোর থাকবে। ব্যক্তি আপন ভাই থেকে পলায়ন 
করবে। পিতা মাতা থেকে পলায়ন করবে। সাথী-সঙ্গী ও সন্তান 
থেকে পলায়ন করবে। আশ্রয়দাতাদের তাদের থেকে পলায়ন 
করবে । সকল মানুষ থেকে সে পলায়ন করবে.. বাঁচতে চাইবে। 
কেউ তাকে বাঁচাতে পারবে না৷ হায়.. কী ভয়াবহতা..! বন্ধু তার 
প্রিয়জনকে ভুলে যাবে মা তার সন্তানকে ভুলে যাবে! 
আল্লাহ বলেন, 


295 


www.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


©4745 O45 5 BT GO HHH 


23 EXE 


4 © 2 UE IAP IES EAPO 445 3525 


YY - TY iS 
“অতঃপর যেদিন কর্ণবিদারক নাদ আসবে, সেদিন পলায়ন 
করবে মানুষ তার ভ্রাতার কাছ থেকে তার মাতা, তার পিতা, 
তার পত্নী ও তার সন্তানদের কাছ থেকে সেদিন প্রত্যেকেরই 
নিজের এক চিন্তা থাকবে, যা তাকে ব্যতিব্যস্ত করে রাখবে ৷” 


(সূরা আবাসা ৩৩-৩৭) 

অন্যত্ৰ বলেন, 

© 444 be I Se SET LT SS Son 

© DLS AL 2 O45 4৯5- EES 
\$ - )) :০০ধৰ্ঘ 


“যদিও একে অপরকে দেখতে পাবে। সেদিন গোনাহগার ব্যক্তি 
পণস্বরূপ দিতে চাইবে তার সন্তান সন্ততিকে, তার স্ত্রীকে, তার 
ভ্রাতাকে। তার গোষ্ঠীকে, যারা তাকে আশ্রয় দিত এবং পৃথিবীর 
সবকিছুকে; তারপরও যেন তার রক্ষা হয়ে যায়।” (সূরা 
মাআরিজ ১১-১৪) 

এ এক চরম ভয়াবহ ও কঠিন দিবস । আল্লাহ বলেন, 


\ SLY OLE CA 3 


296 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


“ভীতিপ্রদ ভয়ংকর দিন” (সূরা ইনসান-১০) 


কেয়ামত সংঘটনকালে সকল সৃষ্টি দু’”টি ভাগে বিভক্ত থাকবে। 
একভাগ যারা কবরে থাকবে। অপরভাগ যাদের উপর কেয়ামত 
সংঘটিত হবে এবং প্রথম ফুঁৎকার শুনে মৃত্যুমুখে পতিত হবে। 
কেয়ামত আপতিত হবে নিকৃষ্টতর লোকদের উপর কেননা এর 
পূর্বেই মুমিনদের রহ কবজা করতে আল্লাহ তালা এক প্রকার 
শীতল সুবাতাস প্রেরণ করবেন। 

কুরআন-হাদিসের অসংখ্য বর্ণনায় হাশর প্রকৃতির বিস্তারিত 
বিবরণ এসেছে। আল্লাহ তা'লা এ বিষয়গুলোকে মানুষের 
ধারণার উপর ছেড়ে দেননি। 


সুতরাং হাশর দু’প্রকারঃ 
(১) জীবিতদের হাশর 

জীবিত সৃষ্টিকে শামে 
নিয়ে যাওয়া হবে। ‘আদন'’ 
এলাকার গহ্বর থেকে উত্ধিত এক বিশাল অগ্নি তাদেরকে 


+ Dbl Ac OT E> LFS Y sll | 


297 


: $8 UE 


wwuw.islamerpath.wordpress.com 


নবী করীম সা. বলেন, “কেয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না 
তোমরা দশটি বৃহৎ নিদর্শন প্রত্যক্ষ কর। অতঃপর তিনি 
বলছিলেন- 
50 13] ree x5 AS BY AO Bd O46 SS cr CE 
(JG 13) ree Ji 
এবং আদন থেকে উত্িত বিশাল অগ্নি যা মানুষকে হাশরের 
ময়দানের দিকে তড়িয়ে নিয়ে যাবে। মানুষ যেখানে রাত্রিযাপন 
করবে, অগ্নিও সেখানে রাত্রিযাপন করবে মানুষ যেখানে বিশ্রাম 
করবে, অগ্নিও সেখানে থেমে থাকবে ।..” (মুসলিম-৭৪৬৮) 
dl Sl or All AZ 0 eld BLA Jol Ll: 8B 3 JG, 
Al 
অপর বর্ণনায় নবী করীম সা. বলেন, “কেয়ামত সংঘটিত 
হওয়ার প্রথম নিদর্শন হলো সেই অগ্নি যা মানুষকে প্রাচ্য থেকে 
পাশ্চাত্যে নিয়ে যাবে৷” (বুখারী-৩১৫১) 
Fass de 03743 BLS Yon) 034 SL: fl dy J 
PLL 4 ou bagls Cals 
কেউ পদব্ৰজে আবার কেউ আরোহী হয়ে চলবে। আবার 
অনেককে চেহারার উপর টেনে হেচড়ে ওইদিকে নিয়ে যাওয়া 


298 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


হবে.. হাত দিয়ে শামের দিকে ইঙ্গিত করছিলেন।” (মুসনাদে 
আহমদ-২০০৪৩) 

মোটকথা, বিশাল সেই অগ্নি মানুষকে শামের নির্দিষ্ট একটি 
ময়দানের দিকে নিয়ে যাবে। সকলেই সেখানে সমবেত হবে। 
অতঃপর শিঙ্গায় ফুঁৎকার দেয়া হলে সবাই মৃত্যুবরণ করবে। 


বিশাল সেই অগ্নির উত্থানকালে স্বাভাবিকভাবেই মানুষ নিজেদের 
কাজকর্মে ব্যস্ত থাকবে। জীবিকা উপার্জনে লিপ্ত থাকবে। 
আকস্মিক আগুন তাদের কাছে এসে উপনীত হবে। সর্বশেষ 
হাশরকৃত ব্যক্তি সম্পর্কেও নবী করীম সা. বলে গেছেনঃ 
lum ben din Hall ol Har or dD AE A 
be de = gly 15 bl 131 > i> 
“সর্বশেষ হাশরকৃতরা হবে মুযাইনা গোত্রের দু'জন রাখাল । 
তারা চিৎকার করে ছাগলকে ডাকতে থাকবে। অতঃপর তারা 
ছাগলকে বন্যপশুর মতো পলায়নপর পাবে। অতঃপর তারা 
উত্তর দিকে যাত্রা শুরু করে ‘ছানিয়্যাতুল বিদা'য় এসে মাটিতে 
লুটিয়ে পড়বে ৷” (বুখারী) 
এই হলো প্রথম প্রকার মানুষের হাশর (সমাবেশ) 


(২) মৃতদের হাশর 
299 


www.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


প্রথমবার শিঙ্গায় ফুঁৎকার দেয়া হলে বিশ্বজগতের আমূল 
পরিবর্তন ঘটবে। অতঃপর কিছুকাল অতিবাহিত হবে। সেটি 
হবে ‘চল্লিশ’। অতঃপর আরশের নিম্নদেশ থেকে আল্লাহ এক 
প্রকার বৃষ্টি বর্ষণ করবেন। ফলে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে 
সকল সৃষ্টি উৎপন্ন হতে থাকবে। অতঃপর যখন সকলের দেহ 
সম্পূর্ণরূপে পুনর্গঠিত হয়ে যাবে, তখন দ্বিতীয়বার শিঙ্গায় 
ফুঁৎকার দেয়া হবে। ফলে সকলের দেহে প্রাণ ফিরে আসবে। 
তখন তাদেরকে হাশরের ময়দানের দিকে তাড়িয়ে নেয়া হবে। 
হাশরের ময়দানে তারা প্রথমবার শিঙ্গায় ফুঁক-দানকালে 
মৃত্যুবরণকারীদের সঙ্গে গিয়ে মিলিত হবে। 


সমাবেশের ধরণ 

সৃষ্টি অগণিত; মানুষ-জ্রিন, পশু-পাখি, মৎস্যকুল, ছোট-বড়, 
মুসলিম-কাফির.. নিঃসন্দেহে সকলকেই সমবেত করা হবে। 
আল্লাহ বলেন, 


2 6 EG BSG LEN EASLEY 
ha 

“উহা এমন এক দিন, যেদিন সব মানুষই সমবেত হবে, 

সেদিনটি যে হাযিরের দিন৷” (সূরা হুদ- ১০৩) 

অন্যত্ৰ বলেন, 


300 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


LO BEI ks IS AAIO RAST SSN 3 
0. - £9 :4a5l ol 

“বলুন, পূর্ববর্তী ও পরবর্তীগণ, সবাই একত্রিত হবে এক নির্দিষ্ট 

দিনের নির্দিষ্ট সময়ে । (সুরা ওয়াকিআ ৪৯,৫০) 

আল্লাহ তালা সকল কিছুর উপর ক্ষমতাবান । যেখানেই মানুষ 

মৃত্যুবরণ করুক, নিঃসন্দেহে আল্লাহ তাকে জীবিত করে 

সকলের সাথে হাশর করাবেন আল্লাহ বলেন, 


fu AE ES 126-4 
Ob st Km GAH E GLE SNVISU BY 


MEA 5 4A 
“যেখানেই তোমরা থাকবে, আল্লাহ অবশ্যই তোমাদেরকে 
সমবেত করবেন । নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতাশীল ৷” (সূরা 
বাক্ধারা-১৪৮) 


হাশরের প্রকারসমূহ আল্লাহ নিজেই কুরআনে বর্ণনা করেছেনঃ 


সকল সৃষ্টির হাশর 
আল্লাহ বলেন, 
iV: ASK ON 2 HSH ESS CASE £5 
এবং আমি তাদের সকলকে একত্রিত করব অতঃপর তাদের 


কাউকে ছাড়ব না৷” (সূরা কাহফ-৪৭) 
301 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


302 


www.islamerpath.wordpress.com 


Contents 


আল্লাহ বলেন, 

5A KOS E> 523 by 
“যখন বন্য পশুরা একত্রিত হয়ে যাবে” (সুরা তাকবীর-৫) 
অপরাধীদের হাশর 
অপরাধ চায় কুফরের সীমা অতিক্রম করুক বা না করুক- 
তাদের হাশর হবে অত্যন্ত কঠিন। নীল চক্ষু অবস্থায় তাদের 
সমবেত করা হবে আল্লাহ বলেন, 
Natal LOI Lids 53 5} 
“সেদিন আমি অপরাধীদেরকে সমবেত করব নীল চক্ষু 
অবস্থায় ৷” (সূরা ত্বাহা-১০২) 
সাথে হাশর করবে আল্লাহ বলেন, 
বৰ bla EO SLEIGH AL SN tS 1:3 
“একত্ৰিত কর গোনাহগারদেরকে, তাদের দোসরদেরকে এবং 
যাদের এবাদত তারা করত ৷” (সূরা সাফফাত-২২) 
এখানে “দোসরদেরকে” বলতে তাদের সাদৃশ্যপূর্ণ ব্যক্তিবর্গ 
উদ্দেশ্য । 


| C প্রশ্নঃ চতুষ্পদ জন্তুদেরও কি হাশর হবে? 
303 


www.islamerpath.wordpress.com 


Contents 


উত্তরঃ হ্যাঁ. অন্যান্য সৃষ্টির ন্যায় তাদেরও হাশর হবে। আল্লাহ্‌ 


Ee ৰ) GHA BG yp  ¥ 


YA eC Ie AL Sn EASE 
bt i AC HE C8 Ei BEEN Ei 
প্রকার পাখী দু'ডানাযোগে উড়ে বেড়ায় তারা সবাই তোমাদের 
মতোই একেকটি শ্ৰেণী আমি কোনোকিছু লিখতে ছাড়িনি। 
অতঃপর সবাই স্বীয় প্রতিপালকের কাছে সমবেত হবে।” (সূরা 
আনআম-৩৮) 
অন্য আয়াতে বলেন, 
FH HS oC EG AN SSH Beer 55} 

9:00 LENA 
“তাঁর এক নিদর্শন নভোমণ্ডল ও ভূমণ্ুলের সৃষ্টি এবং 
এতদুভয়ের মধ্যে তিনি যেসব জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন তিনি 
যখন ইচ্ছা এগুলোকে একত্রিত করতে সক্ষম ৷” (সূরা শূরা-২৯) 
এখানে তাদের হাশর বলতে মানুষ ও জ্বিনদের মতো তাদের 
হিসাব-নিকাশ ও জান্নাত-জাহান্নাম প্রদান উদ্দেশ্য নয়; বরং 
তাদের পরস্পর সংঘটিত যাবতীয় অবিচারের ক্কেসাস 
(প্রতিশোধ) গ্রহণ শেষে তাদের সকলকে মাটি হয়ে যেতে বলা 
হ্‌বে। 

304 


www.islamerpath.wordpress.com 


Contents 


SLE) op so SLED Sy > ll os lal J] Gad O38 

sb 
নবী করীম সা. বলেন, “কেয়ামতের দিন সকলের হক পূর্ণরূপে 
আদায় করা হবে। এমনকি শিংবাহী যদি শিংবিহীন ছাগলকে 
গুঁতো দিয়ে কষ্ট দিয়ে থাকে, তবে কেয়ামতের দিন শিংবাহী 
ছাগল থেকে ক্কেসাস নেয়া হবে” (মুসলিম-৬৭৪৫) 


প্র, ‘আল ফাযাউল আকবার’ (চরম ভয়াবহতা) কী? 
উত্তরঃ তা হলো পুনরুথানের পর মানুষের অন্তরে সৃষ্ট 
ভীতি। তবে সৎকর্মশীলদের কোনো ভয় থাকবে না। কারণ, 
কেয়ামতের এই দিনের জন্য পূর্বে থেকেই তারা প্রস্তুত ছিল। 
আল্লাহর সাক্ষাতের জন্য ব্যাকুল ছিল । আল্লাহ বলেন, 
LH DEE HLH OLE IEG ES rill ¥ 
N= Ne SLY LOSE GSC ASOT ISS 
“আমরা আমাদের পালনকর্তার তরফ থেকে এক ভীতিপ্রদ 
ভয়ংকর দিনের আশঙ্কা রাখি। অতঃপর আল্লাহ তাদেরকে 
সেদিনের অনিষ্ট থেকে রক্ষা করবেন এবং তাদেরকে দিবেন 
সজীবতা ও আনন্দ । এবং তাদের সবরের প্রতিদানে তাদেরকে 
দিবেন জান্নাত ও রেশমী পোশাক ৷” (সূরা ইনসান ১২-১২) 


305 


www.islamerpath.wordpress.com 


Contents 


COB Dy cpl Gad Cal Y 5509: UGB gl J 
Gal SBE 2 ls ls cal rn cf GS gl 20] 

Sle 4 ea rn el 
নবী করীম সা. বলেন, “আল্লাহ তা'লা বলেন, আমার মর্যাদার 
শপথ! অবশ্যই বান্দার ক্ষেত্রে আমি দুই ভয় অথবা দুই 
নিরাপদ-ভাবনা একত্রিত হতে দেব না। দুনিয়াতে যদি সে 
অভয়ে ও সুখ শান্তিতে জীবনযাপন করে, তবে আখেরাতে আমি 
তাকে ভয় ও বিপদে রাখব । আর যদি সে দুনিয়াতে আমার ভয়ে 
রাখব ।” (মুসনাদে শামিয়্যীন) 


হাশরের ময়দানে নবী করীম সা. এর ঝাণ্তা 

আল্লাহর পক্ষ থেকে শেষনবী মুহাম্মাদ সা. কে প্রদত্ত মর্যাদার 
বহিঃপ্রকাশ হলো, হাশরের ময়দানে তাঁর ঝাণ্ডাতলে সকল নবী- 
রাসূল একত্রিত হবেন। তিনিই হবেন নবীদের সরদার। 
কেয়ামতের দিন প্রথম সুপারিশকারীও হবেন তিনি। 

boy mals HI PU] nS lI px 08 13): JE 
নবী করীম সা. বলেন, “কেয়ামতের দিন আমি সকল নবীদের 
নেতা এবং তাদের মুখপাত্র হব, তাদের পক্ষ থেকে আমিই 


306 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


সুপারিশ করব; তবে এতে গর্বের কিছু নেই।” (তিরমিযী- 
৩৬১৩) 

ংসার বঝাণ্তডা তাঁর হাতেই থাকবে। সকল নবী তাঁর 
পতাকাতলে অবস্থান করবেন। 
Jods San 3 Dy LD ex PT do ao UB IIE 
ox 3 0s SY 2 NY) lpm of pT Stag 5 or lg 3D 

2D, oles GS 

নবী করীম সা. বলেন, “কেয়ামতের দিন অমি সকল 
আদমসন্তানের নেতা হব; এতে গর্বের কিছু নেই । প্রশং 
ঝাণ্ডা আমার হাতেই থাকবে; এতে গর্বের কিছু নেই। আদম আ. 
সহ সকল নবী সেদিন আমার পতাকাতলেই অবস্থান করবেন; 
এতে গর্বের কিছু নেই। আমার কবর সর্বপ্রথম উন্মোচিত হবে; 
এতে গর্বের কিছু নেই ৷” (তিরমিযী-৩৬১৬) 


হাশরের দিনটি হবে সুদীর্ঘ, সুকঠিন ও চরম ভয়াবহ একটি 
দিন। সেখানে মানুষের অবস্থাও হবে বিভিন্ন রকম । এর বিবরণ 
দিতে গিয়ে নবী করীম সা. বলেন, 


: dbo A515 V5 she sn ld] O95 SL Ab UL 


307 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


{OAT IIHS EH Era. 
Vet 5S 
“ওহে লোকসকল! তোমাদেরকে হাশরের ময়দানে নগ্নপদ, 
নগ্নদেহ ও খতনাবিহীন অবস্থায় একত্রিত করা হবে। অতঃপর 
তিনি নিমোক্ত আয়াত পাঠ করলেন, “যেভাবে আমি প্রথমবার 
সৃষ্টি করেছিলাম, সেভাবে পুনরায় সৃষ্টি করব। আমার ওয়াদা 
নিশ্চিত, আমাকে তা পূর্ণ করতেই হবে” (সুরা আম্বিয়া-১০৪) 


প্রশ্ন, অপর হাদিসে এসেছে যে, মানুষ যে কাপড় পরে 
মৃত্যুবরণ করেছে, কেয়ামতের দিন সে কাপড়েই তার 
উত্থান হবে। 
2 লি ৮১ gl ore Ul Eds El im Gl 0 
4S xs call 0] ida BE dl pm) Sx UU Ell 
hdd EE 
আবু সাইদ খুদরী রা. থেকে বর্ণিত, তিনি মৃত্যুর সময় নতুন 
কাপড় নিয়ে আসতে বললেন। নতুন কাপড় পরে বলতে 
লাগলেন, আমি নবী করীম সা. কে বলতে শুনেছি যে, নিশ্চয় 
মৃতকে মৃত্যুকালে পরিহিত কাপড়েই পুনজীবিত করা হবে৷” 
(বুখারী-মুসলিম) 


308 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


আর উপরের হাদিসে ‘নগ্নদেহ..’ বলা হয়েছে। এতদুভয়ের মাঝে 
সামঞ্জস্য বিধান কী করে সম্ভব? 

উত্তরঃ কবর থেকে যখন মানুষকে জীবিত উঠানো হবে, তখন 
তারা নগ্নদেহ থাকবে। কিন্তু যখন আল্লাহ তাদেরকে বস্ত্রাবৃত 
করতে চাইবেন, তখন মৃত্যুকালে পরিহিত কাপড় দিয়েই তাকে 
আবৃত করা হবে। 

শহীদগণের জন্য নির্দিষ্ট। কারণ, নবী করীম সা. তাদেরকে 
শাহাদাৎকালে পরিহিত বস্তরসহ দাফন করতে বলেছেন। যাতে 
অন্যদের থেকে তারা সম্পূর্ণ পৃথক থাকে । 


প্রশ্ন, মানুষকে উলঙ্গ অবস্থায় পুনর্জীবিত করা হবে। 
Q একজন অন্যজনের দিকে তাকাবে কি? 


biol Be dl ca Sd lin be dl so Life caw U 
: BF JES ela oan Ta Jacfly SL A dy) 

Lox meen 2 Of ore 5 Yl Le 
উপরোক্ত হাদিস শুনার পর আয়শা রা. জিজ্ঞেস করেছিলেন, হে 
আল্লাহর রাসূল, তবে কি একজন অন্যজনের প্রতি দৃষ্টিপাত 
করবে না? উত্তরে নবীজী বলেছিলেন, হে আয়শা! পরিস্থিতি এত 


309 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


ভয়াবহ হবে যে, একজন অপরজনের দিকে তাকানোর সুযোগ 
থাকবে না” (মুসলিম-৭৩৭৭) 

অর্থাৎ পুনরুথ্থান, হিসাব-নিকাশ ও পরিণামের চিন্তায় লোকেরা 
এত চিন্তিত থাকবে যে, একে অন্যের দিকে তাকানোর লিক্সা 
পাবে না। 


সেদিনে মানুষের অবস্থার বিবরণ নবী করীম সা. এভাবে 
দিয়েছেন, 
dz ES ors OFS > GE op LD py dl SS 
CES dl OG or id idl SS ell LS Ge AO OG 
Or meg «3 LD) OR Cr eg «ES dL OG Cr 9 
LL) Sl ao 
“কেয়ামতের দিন সূর্যকে মানুষের নিকটবতী করা হবে। এমনকি 
সূর্য কেবল এক মাইল দূরে 
অবস্থান করবে। প্রচণ্ড গরমে 
ঘৰ্মাক্ত হয়ে মানুষ আমল 
অনুযায়ী ঘামের মধ্যে অবস্থান 
করবে। কারো ঘাম জমাট হয়ে 
পায়ের গোছা পর্যন্ত চলে 
310 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


কারো গলা পর্যন্ত, কেউ কেউ ঘামের মধ্যে সাঁতার কাটতে 
থাকবে” (মুসলিম) 
ALG pi cde Sx LL px AO Sm BB 3 UE 

MEST Elz E> eeay bS ce 
নবী করীম সা. বলেন, “কেয়ামতের দিন মানুষ ঘর্মাক্ত হয়ে 
যাবে। এমনকি কারো কারো ঘাম সত্তর গজ দূর পর্যন্ত চলে 
যাবে। কারো ঘাম কানের লতি পর্যন্ত জমাট হয়ে যাবে।” 
(বুখারী) 

a3 slo da) S Pl oe lub, 

নবী করীম সা. বলেন, “কেউ কেউ ঘামের মধ্যে দাঁড়ালে ঘাম 
তার দুই কানের মধ্যস্থল পর্যন্ত পৌছে যাবে” (বুখারী-৪৬৫৪) 
Ex al or dl 3 ll py ON 13] Be gl UG, 

dl Proc ole 5 Ge SS OS 
নবী করীম সা. বলেন, “কেয়ামতের দিন সূর্যকে নিকটবর্তী করা 
হবে। এমনকি তা কেবল এক মাইল বা দুই মাইল দূরে অবস্থান 
করবে। সূর্য দেহের চর্বি বিগলিত করে তাদেরকে প্রচণ্ড ঘর্মাক্ত 
করে তুলবে ৷” (তিরমিযী-২৪২১) 


* সেদিনে মুমিনদের অবস্থা 

প্রচণ্ড ভয়ভীতি ও চরম উৎকণ্ঠার 

সেই দিনে মুমিনদের অবস্থা হবে 
311 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


সম্পূর্ণ ভিন্ন। ফেরেশতারা সেদিন তাদেরকে সাস্তুনা দেবেন। 
ba SMD LL VL 


2 
55 ক না 24, ৰ ডি TE ENED 2E EE ot J} 
5 


V৮ SN &® EE El) tes 
“মহাত্ৰাস তাদেরকে চিন্তান্িত করবে না এবং ফেরেশতারা 
তাদেরকে অভ্যর্থনা জানাবে- আজ তোমাদের দিন, যে দিনের 
ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছিলো।” (সূরা আশ্বিয়া-১০৩) 
হ্যাঁ. সেদিন তারা নিশ্চিন্ত থাকবে, কারণ দুনিয়াতে তারা আপন 
প্রতিপালককে ভয় করত । তাঁর সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিত ৷ 
আল্লাহ বলেন, 


SY &O os EL ANSISTAESE 
“আমরা আমাদের পালনকর্তার তরফ থেকে এক ভীতিপ্রদ 
ভয়ংকর দিনের আশঙ্কা রাখি” (সূরা ইনসান-১০) 
অন্যত্ৰ আল্লাহ বলেন, 


w 
24 3 


Os < HEIDE I IED AS ¥ 
th tN ig el 
“এবং যারা তাদের পালনকর্তার শান্তির ভয়ে ভীত-কম্পিত, 
নিশ্চয় তাদের পালনকর্তার শাস্তি থেকে তারা নিঃশঙ্কা যায় না।” 
(সূরা মাআরিজ ২৭,২৮) 
অপর আয়াতে বলেন, 
312 


www.islamerpath.wordpress.com 


Contents 


ন 
NV 


SY KOI TILIA DES HL} 


“অতঃপর আল্লাহ তাদেরকে সেদিনের অনিষ্ট থেকে রক্ষা 
করবেন এবং তাদেরকে দিবেন সজীবতা ও আনন্দ৷” (সূরা 
ইনসান-১১) 


Y, cpl Saw cal Y Dery Sje9 : S237 dl IU Be J 
2 0s. She 5 cal tn cl Gl S gol 2 0) css 

Sls cal rn cl Ul sS 
নবী করীম সা. বলেন, “আল্লাহ তা‘লা বলেন, আমার মর্যাদার 
শপথ, অবশ্যই বান্দার ক্ষেত্রে আমি দুই ভয় অথবা দুই নিঃশঙ্কা 
একত্রিত করব না । দুনিয়াতে যদি সে আখেরাতের নিঃশঙ্কায় ও 
বেপরোয়া সুখ শান্তিতে জীবন যাপন করে, তবে আখেরাতে 
আমি তাকে ভয় ও বিপদে রাখব। আর যদি দুনিয়াতে আমার 
ভয়ে জীবন যাপন করে, তবে আখেরাতে আমি তাকে নিঃশঙ্কায় 
রাখব ৷” (মুসনাদে শামিয়্যীন) 


নিজ নিজ আমল অনুযায়ী 
প্রত্যেককে হাশর করা হবে। 
মুমিনদের জন্য সহনীয় এবং 


313 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


অসহনীয় হবে। কোনো কোনো কাফেরকে চেহারায় টেনে হিচড়ে 
হাশরের ময়দানের দিকে সমবেত করা হবে আল্লাহ বলেন, 
AE Ess SEL L033 FF IIS KY 
av: EO Ls 2203) TELE 
দিয়ে চলা অবস্থায়, অন্ধ অবস্থায়, মুক অবস্থায় এবং বধির 
অবস্থায় । তাদের আবাসস্থল জাহান্নাম । যখনই নির্বাপিত হওয়ার 
উপক্রম হবে আমি তখন তাদের জন্যে অগ্নি আরও বৃদ্ধি করে 
দিব৷” (সূরা ইসরা-৯৭) 
12 43 de B80 Ee Bl Gb U0 Soy Of Ld od cr 
de DSB Gl 3 nbz de olial SHU nal 8 JG ¢ Ll 
HL pp 4223 de is Of 
আনাছ রা. থেকে বর্ণিত হাদিসে এক ব্যক্তি জিজ্ঞেস করল- হে 
সমবেত করা হবে? নবীজী বললেন, যে প্রতিপালক দুনিয়াতে 
আখেরাতে চেহারা দিয়ে হাটার ক্ষমতা দিতে পারেন না?” 
(বুখারী-৬১৫৮) 
পিপাসিত অবস্থায় তাদের হাশর হবে আল্লাহ বলেন, 


22 Fr fir > 4 Ke 
AM: %O Ire 2 lS 
314 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


“এবং অপরাধীদেরকে পিপাসার্ত অবস্থায় জাহান্নামের দিকে 


হাঁকিয়ে নিয়ে যাব” (সূরা মারইয়াম-৮৬) 
শাফা‘আতের হাদিসে নবী করীম সা. আল্লাহ ব্যতীত অন্যদের 


Nf dl Es Eb bay b Labo 023 COs Ble: pd JU 
3 OSES Lon mn pf Ole ek ae A] Opin 0935 

Ul 
“,, অতঃপর তাদেরকে বলা হবে, তোমরা কী চাও! তারা বলবে, 
হে প্রতিপালক, আমরা তৃষ্ণার্ত, আমাদের পানি দিন। অতঃপর 
ইঙ্গিত করা হবে যে, তোমাদের জন্য আজ পানি পানেরও 
অনুমতি নেই । অতঃপর তাদেরকে জাহান্নামের দিকে একত্রিত 
করা হবে। মরীচিকা সদৃশ আগুনকে পানি মনে করে তারা দলে 
দলে জাহান্নামে নিপতিত হবে” (মুসলিম-৪৭২)) 


সর্বপ্রথম বস্তরাবৃত ব্যক্তি 

সর্বপ্রথম বস্ত্রাবৃত হবেন ইবরাহীম আ.। যেমনটি নবীজী 

বলেছেন, 

3x df bla §: V2 Ble bm ON J] Oy S|: nll Ul 

P2 Se All dof ols Vl. ciel Ls 6) ble lacs od 
REL call all 


315 


wwuw.islamerpath.wordpress.com 


“ওহে লোকসকল! নিশ্চয় তোমাদেরকে নগ্নপদ, নগ্নদেহ ও 
খাতনাবিহীন অবস্থায় সমবেত করা হবে। আল্লাহর বাণী- “ঠিক 
যেমন প্রথমবার সৃষ্টি করেছিলাম, সেভাবেই দ্বিতীয়বার সৃষ্টি 
করব। এটা আমার ওয়াদা, আমাকে তা বাস্তবায়ন করতেই 
হবে।” জেনে রেখ, কেয়ামতের দিন সর্বপ্রথম বস্ত্রাবৃত হবেন 
ইবরাহীম আ. ৷” (বুখারী-৪৩৪৯) 

অতঃপর আল্লাহর পক্ষ থেকে মুমিনদেরকেও মর্যাদাপূর্ণ পোশাক 
পরানো হবে। আমল অনুপাতে তাদের জন্য স্তর নির্ধারণ করা 
হ্বে। 


সর্বপ্রথম যাকে ডাকা হবে 
সর্বপ্রথম ডাকা হবে পিতা আদম আ. কে। 


SAR PT LL rs For df IE BY AON: i gf or 
Sx A U5 Dany Dd dT 3 Ms JUG a3 
af 8 GA US CAE Db UES iS on Fe 
cl ss ee JET Bf kde) b Eb ply teal Bld 
EAE 231 3 al Of JE ¢ be Ga BU Ody Rady ox 

33 331 3 sll 
নবী করীম সা. বলেন, “কেয়ামতের দিন সর্বপ্রথম ডাকা হবে 
পিতা আদমকে ৷ তিনি নিজ সন্তানদেরকে দেখতে পাবেন । বলা 


316 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


হবে, ইনি হচ্ছেন তোমাদের পিতা আদম । তিনি বলবেন, ত্র. 
আমি উপস্থিত । অতঃপর আল্লাহ বলবেন, তুমি তোমার 
সন্তানদের থেকে জাহান্নামের অধিবাসী বের কর । আদম বলবেন, 
হে প্রতিপালক, কতজন বের করব? প্রতিপালক বলবেন, 
প্রত্যেক একহাজার থেকে নয়শত নিরানব্বই জন৷ একথা শুনে 
সাহাবীগণ প্রচণ্ড ঘাবড়ে গিয়ে বললেন, হে আল্লাহ রাসূল, 
একহাজার থেকে নয়শত নিরানব্বই বের হয়ে গেলে কতজনই 
বা অবশিষ্ট থাকবে?! নবীজী বললেন, সকল উম্মতের মধ্যে 
আমার উম্মত সেদিন কালো ষাঁঢ়ের দেহে একটি সাদা পশম 
সদৃশ হবে” (বুখারী-৬১৬৪) 


মধ্যে মানুষ আশ্রয়স্থল খোঁজবে। পরিস্থিতি হালকা ও সহজ 
করার উপায় তালাশ করবে। নবী করীম সা. জান্নাত লাভের 
আমলের পাশাপাশি হাশরের পরিস্থিতি লাঘব হওয়ার আমলও 
বলে গেছেন। 

মুমিনের আমলসমূহ কয়েক প্রকারঃ 
কুরআন-হাদিসের বর্ণনানুযায়ী অনেক আমল আল্লাহর সামনে 
জবাবদিহিতা সহজ করে দেবে। আবার মুমিনগণও হবে 
একাধিক স্তরের । তন্মধ্যে. 


317 


www.islamerpath.wordpress.com 


Contents 


যাদেরকে আল্লাহ হাশরের সেই ভয়াবহ দিনে, অতি উত্তপ্ত 
পরিস্থিতিতে আরশের ছায়াতলে আশ্রয় দেবেন। যেদিন মানুষ 
প্রচণ্ড গরমে ঘর্মাক্ত হয়ে জমাট ঘামের মধ্যে সাঁতার কাটতে 
থাকবে। সাত ধরণের ব্যক্তিদেরকে আল্লাহ আরশের ছায়াতলে 
আশ্রয় দেবেন। 

S dbs dl alts Sams JB BY 3 8: Cds 52 Glo 
4b Jas dl le S 5 Sli dale Fl] dE | JE Y en db 


Js dale G5 ale eel dl 3 UE yg srl 3 Fe 
Sas Jag BM ll SG] JS Jey nate SS al 0s 
Ub dl 55 fos 5 G5 b dE AY > lob Tes 

. oe cols 
নবী করীম সা. বলেন, “যেদিন আল্লাহর ছায়া ব্যতীত কোন ছায়া 
থাকবে না, সেদিন সাত ধরণের ব্যক্তিকে আল্লাহ সেই ছায়াতলে 
স্থান দেবেনঃ ন্যায়পরায়ণ বাদশা, ওই যুবক যে আপন 
প্রতিপালকের এবাদতে বেড়ে উঠেছে, ওই ব্যক্তি যার অন্তর সদা 
মসজিদের সাথে সম্পৃক্ত থাকে। ওই দু'জন যারা আল্লাহর জন্য 
পরস্পরকে ভালোবাসে, আল্লাহর ভালোবাসা অর্জনে একত্রিত 
হয় এবং পৃথক হয়, ওই ব্যক্তি যাকে সুন্দরী মর্যাদাশীল নারী 
অপকর্মের জন্য আহবান করলে সে বলে দেয় ‘আমি আল্লাহকে 
ভয় করি’, ওই ব্যক্তি যে অতিগোপনে সাদকা করে এমনকি তার 


318 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


বাম হাত জানে না ডানহাতে কী সাদকা করছে এবং ওই ব্যক্তি 
যে নির্জনে আল্লাহকে স্মরণ করে অশ্রু ঝরায় ৷” (বুখারী-৬২৯) 


আল্লাহর জন্য ভালোবাসা পোষণকারী 
যারা একে অন্যকে কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবেসেছে; 
কোনো সৌন্দয, পদ কিংবা স্বার্থ উদ্ধারের জন্য নয় 
rl CIDE onl cpl: Ll EE & Hl JE 
JENN yc Jb poll 
নবী করীম সা. বলেন, 
“কেয়ামতের দিন আল্লাহ তা‘লা 
ভালোবাসা পোষণকারীগণ 
কোথায়? আজ তাদের আমি 
আপন ছায়াতলে আশ্রয় দেব; 
আজ আমার ছায়া ব্যতীত কোন 
ছায়া নেই ৷” (মুসলিম-৬৭১৩) 


অভাবীকে সুযোগ দানকারী 

ব্যবসায়ী 

299 re 5 Sp 
ll rs al abl ac 


319 


wwuw.islamerpath.wordpress.com 


নবী করীম সা. বলেন, “যে ব্যক্তি অভাবীকে সুযোগ দিল অথবা 

ছায়াতলে আশ্রয় দেবেন” (মুসলিম-৭৭০৪) 

2 AAS SOK as le fa or 5 or: BS UG 
Ll 

নবী করীম সা. বলেন, “যে ব্যক্তি ঝণগ্রস্ত ব্যক্তির খণ লাঘব 

করল অথবা চুকিয়ে দিল, কেয়ামতের দিন সে আরশের 

ছায়াতলে স্থান পাবে” (মুসনাদে আহমদ-২২৬১২) 


অভাবীর কষ্ট সহজকারী 

পূর্বেরটির ন্যায়। তারা হলো এঁ সকল ব্যবসায়ী যারা 

দরিদ্রদেরকে মাল দেয়, তবে টাকা পরিশোধে কোন চাপাচাপি 

করে না৷ তাদের কষ্ট বুঝে কিছু মাফ করে দেয়। 

কেয়ামতের দিন মানুষের অবস্থার বিবরণ দিতে গিয়ে নবী 

করীম সা. বলেন, 

¢ Gal 3 cle Bb: d JE YL dbf oslo or am df 

Ab abl eS Ye Gl BY) SD beg or cle be: UG 

bf: Js BUI all Bs sll de rl Bf Go cp OF 
Sr or bis Mn Di 


320 


www.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


“আল্লাহ যে বান্দাদের সম্পদ দিয়েছিলেন, তাদের থেকে 
একজনকে ডেকে নিয়ে এসে বলবেন, দুনিয়াতে তুমি কী আমল 
করেছ? সে বলবে, আমি কিছুই করিনি হে প্রতিপালক; তবে 
আপনার দেয়া সম্পদ দিয়ে আমি ব্যবসা করেছি। আমার অভ্যাস 
ছিল, দুঃখ কষ্টে জীবনযাপনকারী ব্যক্তিদের জন্য আমি সহজ 
করতাম ৷ অভাবীদেরকে সুযোগ দিতাম ৷ আল্লাহ তালা বলবেন, 
দাও! 

J53 Al cpl OF y L5 Ls Jan f a 0]: 3 JU 
la Lb bo jb BM TE 9 ps be Ys os be Sx daa 
Es DE J OF Sf YY: JU ¢ bs be cle Jo: dhl UG 


3 5 be I 9 wg be dE dS olicy Sk BB AL chs 

dis jsf 18: MUG be det MA BH 
নবী করীম সা. বলেন, “এক ব্যক্তি কখনই কোন সৎকর্ম 
করেনি। তবে সে মানুষকে খণ দিত। উসুলকারীকে বলত, 
দিয়ো এবং মাফ করে দিয়ো! হয়ত আল্লাহও একদিন 
আমাদেরকে মাফ করে দেবেন। অতঃপর মৃত্যুর পর জিজ্ঞাসিত 
হলো, তুমি কি কখনো সৎকর্ম করেছ? সে বলবে, না! তবে 
আমার এক ছেলে ছিল; আমি মানুষকে খণ দিতাম ৷ যখনই ওই 
ছেলেকে খণ উসুল করতে পাঠাতাম, তখন বলতাম সহজ হলে 

321 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


নিয়ো কঠিন হলে ছেড়ে দিয়ো এবং মাফ করে দিয়ো; হয়ত 
আল্লাহও আমাদেরকে মাফ করে দেবেন। তখন আল্লাহ বলবেন, 
তোমাকে মাফ করে দিলাম ৷” (মুসনাদে আহমদ-৮৭১৫) 


আল্লাহ তালা দুনিয়াতে কাউকে ৰ 

রেখেছেন। শক্তি-সামর্থ্য ও জ্ঞান- 

বুদ্ধি সবক্ষেত্রেই আল্লাহ বান্দাদের 

মধ্যে কিছু ব্যবধান রেখেছেন। 

যাকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন | 

অবশ্যই যেন সে সামর্থ্যানুযায়ী 

আরশের ছায়াতলে স্থান পেতে চেষ্টা করে যায় । 

Al Sd Bd DE bo HIE LA BE Pd bn: BB A UN 

Al EN CIN S ae Bl Fc det dE Fe S45 5 BS 
50% S sl SEL sl O56 d 

নবী করীম সা. বলেন, “যে ব্যক্তি দুনিয়াতে অপর মুসলিমের 

একটি বিপদ দূর করবে, কেয়ামতের দিন আল্লাহ তার উপর 

থেকে একটি বিপদ দূর করবেন। যে কষ্টপীড়িত ব্যক্তির জন্য 

সহজ করবে, দুনিয়া ও আখেরাতে আল্লাহ তার জন্য সহজ 


322 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


করবেন যে ব্যক্তি কোন মুসলিমের দোষ গোপন করবে, দুনিয়া 
ও আখেরাতে আল্লাহ তার দোষ গোপন করবেন । ব্যক্তি যতক্ষণ 
অপর ভাইয়ের সহযোগিতায়, ততক্ষণ আল্লাহ তার 
সহযোগিতায়.. ৷” (তিরমিযী-১৯৩০) 


ন্যায়পরায়ণ শাসক 
ন্যায়পরায়ণতা এবং সুবিচার হলো 
মহান ব্যক্তিদের গুণ ও প্রজ্ঞাবান 
ব্যক্তিদের শোভা । যে তা অবলম্বন 
করবে, নিঃসন্দেহে সে লাভবান হবে। 
পরকালে তার স্তর উন্নীত হবে। তার 
শত্ৰুসংখ্যা হাস পাবে। বন্ধু-বান্ধব 
বেড়ে যাবে। 
ইবলিস শয়তানের বৈশিষ্ট্য। যার কর্মীরা দুনিয়া ও আখেরাতে 
ক্ষতিগ্রস্ত । ন্যায়পরায়ণ লোকদেরকে কেয়ামতের দিন আল্লাহ 
সম্পূর্ণ অনন্য মর্যাদায় ভূষিত করবেন। 
4 02 18 or dle do dl xis cpl of + BB 3 UG 
ly by rolls ref S jm cpl ox ae BSS 2 
নবী করীম সা. বলেন, “নিশ্চয় ন্যায়বিচারকগণ আল্লাহর কাছে 


323 


www.islamerpath.wordpress.com 


উপবেশন করবে । প্রতিপালকের উভয় হাতই ডান । যারা তাদের 
বিচারকার্যে, পরিবারে এবং দায়িত্বপ্রাপ্ত শাসনকার্যে ন্যায়বিচার 
করে” (মুসলিম-৪৮২৫) 


- পরিবারে; স্ত্রী সন্তানের উপর জুলুম না করে। 

- কোন শাসনকাজের জন্য নিয়োগ হলে, যেমন রাষ্ট্রপ্রধান, মন্ত্রী, 
বোর্ড প্রধান, সভাপতি অথবা মাদরাসা/স্কুলের অধ্যাপকের 
দায়িত্বে ন্যায়পন্থা অবলম্বন করে এবং যথাযথ দায়িত্ব পালনে 
সচেষ্ট থাকে । 

তারা যদি তাদের নিজ নিজ দায়িত্বে সৎ ও নিষ্ঠাবান হয়, 
কোনোরূপ অন্যায়-অবিচার না করে সঠিকভাবে আদায় করে, 
মিম্বরসমূহে বসাবেন। 


ক্রোধ সংবরণকারী 

গোস্বা বা রাগ হলো একটি 

নিন্দনীয় স্বভাব, যার পরিণতি 

অশুভ । একব্যক্তি নবী করীম সা. 

এর কাছে বারবার উপদেশ 

প্রার্থনা করলে প্রতিবারই তিনি 
324 


www.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


“রাগান্বিত হয়ো না.. রাগান্বিত হয়ো না” বলছিলেন। কারণ, 
তিনি জানতেন রাগের পরিণতি কতটা ভয়াবহ! 
ক্রোধ কত যুগলকে পৃথক করে দিয়েছে। কত মানুষের জীবন 
নিয়ে নিয়েছে। কত ঝগড়া তৈরির উৎস হয়েছে। প্রকৃত 
বীরপুরুষ সেই যে ক্রোধ নিয়ন্ত্রণ করে নিতে পারে। 
Lie Awd lg GH EI Ufc denall Lal ow : BB JE 
ste! 
নবী করীম সা. বলেন, “বীরত্ব কেবল যুদ্ধক্ষেত্রে নয়; প্রকৃত 
বীরত্ব গোস্বাকালে নিজেকে নিয়ন্ত্রণে রাখায় ।” (বুখারী-৫৭৬৩) 
ক্রোধ সংবরণকারী এবং রাগ নিয়ন্ত্রণকারীদেরকে আল্লাহ 
কেয়ামতের দিন পুরস্কৃত করবেন। 
235) de dl oles c odisy of pul Py Bb ols cn: JG 
si cdl 5d lS ox G> Ll rn BOE 
নবী করীম সা. বলেন, “প্রতিশোধে সক্ষম থাকা সত্ত্বেও যে 
ক্রোধ নিয়ন্ত্রণ করল, কেয়ামতের দিন আল্লাহ তাকে সকল 
সৃষ্টির সামনে আহবান করবেন জান্নাতের হুরদের থেকে তাকে 
নির্বাচন করে গ্রহণ করতে বলবেন” (তিরমিযী-২০২১) 


মুয়াযযিনবৃন্দ 
নামাযের জন্য আহবান করা একটি এবাদত ৷ মানুষ যদি 
আযানের মর্যাদা জানত, অবশ্যই তাতে প্রতিযোগিতায় লিপ্ত হত । 


325 


www.islamerpath.wordpress.com 


কেন নয়; সে তো তাওহীদের কালেমার আঁওয়াজ উঁচু করছে। 
স্বজোরে তার ঘোষণা দিচ্ছে। 

LD ps Blot Ll Job oy350: BY JG 
নবী করীম সা. বলেন, “কেয়ামতের দিন মুয়াযযিনবৃন্দের 
গ্রীবাগুলো সবচেয়ে লম্বা হবে” (মুসলিম) 
গ্রীবা লম্বা হওয়া এক প্রকার সৌন্দর্যের প্রতীক হবে সেদিন। 
কেয়ামতের দিন মুয়াযযিনের জন্য তার আঁওয়াজ শ্রবণকারী 
প্রতিটি তার জন্য সাক্ষ্য দেবে। 
cr onl ad Gl Ix Hf J 
Ul, dl < I 3): axe 
SI Sel ff AE S cS 3% 
C3 DY Sb lal Sb Lal 
2 Al D ox ol Dy Sh 

TEN SE 
আবু সাইদ খুদরী রা, একদা আব্দুর 
রহমান বিন সা'সা* রা. কে বললেন, 
আমি দেখছি তুমি ছাগল ও গ্ৰীম 
পছন্দ কর সুতরাং যখন তুমি তোমার ছাগলদের সাথে অথবা 
গ্রামে থাকবে, তখন নামাযের জন্য উচু আঁওয়াজে আযান দিয়ো । 
কারণ, তোমার আযাদের ধ্বনি যত জ্রিন-ইনসান, জীব-জন্তু, 


326 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


গাছ-পালা, মরু প্রান্তর ও কীটপতঙ্গ শুনতে পাবে; সকলেই 
তোমার জন্য কেয়ামতের দিন সাক্ষ্য দেবে” (বুখারী-৩১২২) 


যারা ইসলামের উপর বৃদ্ধ হবে 
ইসলামের উপর অবিচল থাকা এবং 


IKON BAS 
LS EE 
“হে ঈমানদারগণ, আল্লাহকে যেমন ভয় করা উচিৎ ঠিক তেমন 
ভয় করতে থাক এবং অবশ্যই মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো 
না৷” (সুরা আলে ইমরান-১০২) 
এবং বার্ধক্যের মর্যাদা দিতে । 
i Mii sa Lt Vad Gail dlbs 


& Jb 
নবী করীম সা. বলেন, “যে যুবক কোনো বৃদ্ধকে বয়সের 
খাতিরে সম্মান করবে, আল্লাহ তালা তার বার্ধক্যের সময়েও 


একজন সম্মানকারী ঠিক করে দেবেন” (তিরমিযী-২০২২) 


327 


www.islamerpath.wordpress.com 


OLA Jas AALS GS FL] Bl Dol on Ol: BF U6, 
Bll LLIN G3 pl] «xe SUL a3 Jl pt 
নবী করীম সা. বলেন, “কোন বয়স্ক মুসলিম, কুরআনের বাহক 
(যে কুরআনকে সঠিক মর্যাদা দিয়েছে, কোনোরূপ ত্রুটি করেনি) 
এবং ন্যায়পরায়ণ শাসককে সম্মান দেখানোর অর্থ আল্লাহকে 
সম্মান দেখানো ৷” (আবু দাউদ-৪৮৪৫) 
বয়স্ক মুসলিমকে কেয়ামতের দিন আল্লাহ্‌ সম্মানিত করবেন। 
LUD ex bs 4 OF DLL S Ld Sli on: BY JE 
নবী করীম সা. বলেন, “ইসলাম নিয়ে যে ব্যক্তি বয়োবৃদ্ধ হলো, 
কেয়ামতের দিন বার্ধক্য তার জন্য নূর হবে” (তিরমিযী-১৬৩৪) 


অযুকারী 

অযু হলো নামায ও কুরআন 
তেলাওয়াতের চাবিকাঠি । অনেক 
এবাদত রয়েছে যেগুলো অযু 
ব্যতীত আদায় করা যায় না। অযু 
হলো মুসলিমদের প্রতীক । 
অযুকারীগণ কেয়ামতের দিন 
অযুর অঙ্গগুলো আলোকোজ্জ্বল 
দেখতে পাবে। 


328 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


sy) 861 cr colt LE LI pps O90 gl 0]: EB J 
নবী করীম সা. বলেন, “নিশ্চয় আমার উম্মতকে কেয়ামতের 
দিন আহ্বান করা হবে। তাদের অযুর অঙ্গগুলো উজ্জ্বল ও শুভ্র 
থাকবে ৷” (বুখারী-১৩৬) 

sol dl E> nfl or LS: BS JG 
নবী করীম সা. বলেন, “মুমিনের সোন্দর্য সেসকল অঙ্গ পর্যন্ত 
পৌঁছুবে, যেগুলো অযুর সময় ধৌত করা হয়।” (মুসলিম-২৫০) 
কেয়ামতের দিন যখন সকল সৃষ্টি জমায়েত হবে, সকল জাতির 
মহাসমাবেশ ঘটবে, নবী করীম সা. সেদিন স্বীয় উম্মতকে 
তাদের অযুর অঙ্গগুলোর উজ্জ্বলতা ও শুভ্রতা দেখে চিনে 
নেবেন। 
Ee Sf; 2h ডি ALT OY Gs BS cl 


fees 


AD 4 a 
ol kG 


GS 2 Po gos sos SF Jo gos 55 SE bo 
J S03 FS of on DE Spt 8 dl dts E es 

soll fos S42 BB TE Gl 
নবী করীম সা. বলেন, “কেয়ামতের দিন সর্বপ্রথম আমিই 
সেজদার অনুমতি পাব সর্বপ্রথম আমাকেই মাথা উঠাতে বলা 
হবে। অতঃপর আমি সামনের দিকে তাকাব। সকল উম্মতের 
মাঝে আমি আমার উম্মতকে চিনে নেব। আমার পেছনে, আমার 


329 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


ডানে, আমার বামেও এরূপ থাকবে। একজন জিজ্ঞেস করল, 
এতসব উম্মতের ভিড়ে আপনি আপনার উম্মতকে কী করে 
চিনবেন? উত্তরে নবীজী বললেন, অযুর অঙ্গগুলোর শুভ্রতা ও 
উজ্জ্বলতা দেখে তাদের চিনে নেব” (মুসনাদে আহমদ-২১৭৩৭) 


কুরআনের সঙ্গী 

সম্মান ও আখেরাতে মুক্তির 
উপায় । দিনরাত যে ব্যক্তি 
কুরআন নিয়ে লিপ্ত থাকবে, 
নিয়ে গবেষণা করবে- অলস এবং অবহেলাকারী কোনক্রমেই 
তার স্তরে উপনীত হতে পারবে না। 

সূরা বাক্কারা ও সূরা আলে ইমরান পাঠকারীদের প্রশংসা করতে 
গিয়ে নবী করীম সা. বলেন, 

IAI sll bah Gl fs Sb HG STH 1 
3 oak wk sgh ty Ok CEG Sle UT syes El 
Le 58 EE Slo GS bs U6 LEE 3h SEE Ug 
eh eed Ys pes UEF5 SG BIS SB 5 2 ot 
“তোমরা অধিক পরিমাণে কুরআন পড়, কেননা কেয়ামতের দিন 
সে তার সাথীদের জন্য সুপারিশকারী হবে। উজ্জ্বলদ্বয়- সূরা 


330 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


বাক্কারা ও আলে ইমরান পাঠ কর কারণ কেয়ামতের দিন এ 
দু'টো তার পাঠকারীদের জন্য ছায়া হয়ে আসবে। মনে হবে 
দু'টো মেঘমালা । এ যেন দু’টো স্বচ্ছ পাখির বহর কেয়ামতের 
দিন তারা পাঠকারীদের পক্ষে প্রমাণ পেশ করবে। তোমরা সূরা 
বাক্কারা পাঠ কর! কারণ তা কল্যাণময়। এতে অবহেলা 
পরিতাপের বিষয়। অনিষ্টকারীগণ এর পাঠককে কোন ক্ষতি 
করতে পারে না৷” (মুস্তাদরাকে হাকিম-২০৭১) 
Db: Ll I5 LL px SLD lo of: BY IIE 
RE OEE ENE 
লা 3 55) sold Jl swe 
নবী করীম সা. বলেন, “কেয়ামতের দিন কুরআনের সঙ্গী 
শ্রেষ্ঠত্বের মুকুটে সজ্জিত করুন! অতঃপর তাকে তা পরানো 
হবে। কুরআন বলবে, হে পালনকর্তা, আরো বেশী সজ্জিত 
করুন! ফলে তাকে শ্রেষ্ঠত্বের অলংকার পরানো হবে। কুরআন 
বলবে, হে আল্লাহ, তাঁর প্রতি সন্তুষ্ট হোন! পালনকর্তা সন্তুষ্ট 
হবেন। অতঃপর বলা হবে, পড় এবং উন্নীত হও! প্রতিটি 
আয়াতের বিনিময়ে তোমাকে প্রতিফল দেয়া হবে।” (তিরমিষী- 
২৯১৫) 


দানশীল ব্যক্তিবর্গ 


331 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন এবং যারা গরীব দুঃখীদের 
দাঁড়ায়, অভাবীর অভাব পূরণ করে, বিপদগ্রস্তদের বিপদ দুর 
করে এবং দুর্দশাগ্রস্তদের দুর্দশা লাঘব করে, কেয়ামতের দিন 
আল্লাহও তাদের বিপদ দূর করে দেবেন। 
AE Hl Gd DE bs HH A BE SS AB Yl Jb 
E31 SE 4 Les id Lo I 05 - HEB PY DE bs HH 
dB 5 Cl Sale Bl Fa di do Fe S45 BS 
50% dS HAN SE Ls all 
নবী করীম সা. বলেন, “যে ব্যক্তি দুনিয়াতে অপর মুসলিমের 
একটি বিপদ দূর করবে, কেয়ামতের দিন আল্লাহ তার উপর 
থেকে একটি বিপদ দূর করবেন। যে কষ্টপীড়িত ব্যক্তির জন্য 
সহজ করবে, দুনিয়া ও আখেরাতে আল্লাহ তার জন্য সহজ 
করবেন যে ব্যক্তি কোন মুসলিমের দোষ গোপন করবে, দুনিয়া 
ও আখেরাতে আল্লাহ তার দোষ গোপন করবেন । ব্যক্তি যতক্ষণ 
অপর ভাইয়ের সহযোগিতায়, ততক্ষণ আল্লাহ তার 
সহযোগিতায়.. ৷” (তিরমিষী-২২৫) 


দুর্বলদের সহায় 
আল্লাহ তালা মানুষকে বিভিন্ন স্তরে সৃষ্টি করেছেন; কাউকে ধনী 
কাউকে গরিব । কখনো বিত্তশালীরা দুর্বলদের উপর চড়াও হয়, 


332 


www.islamerpath.wordpress.com 


তাদের অধিকার হরণ করে অথবা 
তাদেরকে দৈহিক বা মানসিক কষ্ট 
দেয়। 
তবে অনেক মুমিন বিত্তবান এমন, 
তাদের অধিকার যথাসময়ে বুঝিয়ে 
দেয়। নবী করীম সা. তাদেরকে 
সুসংবাদ দিয়ে বলেন, 

SAI Gl Halland atl lived sd oa 
“গোপনে যে ব্যক্তি অপর ভাইয়ের সহযোগিতা করল, দুনিয়া ও 
আখেরাতে আল্লাহও তাকে সহযোগিতা করবেন” তাবারানী- 
৩৩৭) 


এই হলো কেয়ামতের দিন মুমিন মুত্তাকীদের কতিপয় অবস্থার 
বিবরণ । সেদিন তো কোনো সম্পদ, মর্যাদা বা সন্তান তার 
কোনো উপকারে আসবে না । তবে যে স্বচ্ছ হৃদয় নিয়ে আল্লাহর 
কাছে আসবে; যে হৃদয় যা শিরক, প্রতারণা ও বিদ্বেষ থেকে 
পবিত্র আর ঈমান, সততা ও তাকওয়ায় ভরপুর থাকে । 


* কেয়ামতের দিন অপরাধীদের অবস্থা 


333 


www.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


যারা তাওহীদের বিশ্বাস ও শিরক থেকে মুক্ত হয়ে মৃত্যুবরণ 
করেছে ঠিকই, তবে বিভিন্ন অপরাধে জড়িত ছিল; বড় গুনাহ 
হোক বা ছোট গুনাহ । তারা আল্লাহর ইচ্ছার অধীন; হতে পারে 
আল্লাহ শাস্তি দেবেন বা তাদের মাফ করে দেবেন। 

হাশরের ময়দানে অপরাধীদের অবস্থা সম্পর্কে অসংখ্য হাদিস 
বর্ণিত হয়েছে। তাদের অবস্থা হবে অনেক রকম। হাদিসে 
দুঃসংবাদও এসেছে আবার সুসংবাদও বর্ণিত হয়েছে। নবী 
করীম সা. এমন কিছু কাজ থেকে সতর্ক করে গেছেন, যার 
দরুন হাশরের ময়দানে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে। 
তন্মধ্যে, 


যাকাত প্রদানে অবহেলা 

সেদিন তারা থাকবে মহাবিপদে। কারণ সম্পদে আল্লাহর 
অংশকে তারা আবদ্ধ রেখেছে। গরিব দুঃখী মানুষের অধিকার 
লুট করেছে। 

Ce Il Fs db Tie 565 38 Lb Su dhol 6 os Be IO 


GR UO 02 
5 


23h Zi if HE aalall az was £34, sles EH 2 3 
IS GL DL Bl IF GED EY 5th EC ESI ES 
iN oi 


Lo BES > I AI 47 cr KOA Tt 
MOTE PAB BLL DEE CNLLENG 
TAZ MAASAI rs ELA 2 
\Ae Ol AS J 24 ib 5 AYE hl 
334 


wwuw.islamerpath.wordpress.com 


নবী করীম সা. বলেন, “যাকে আল্লাহ্‌ 
সম্পদ দেয়ার পরও সে তার যাকাত 
সম্পদকে দু'টি ভয়ানক দাঁতবাহী 
অতি-দংশনকারী বিশাল সাপের 
আকৃতিতে তার গলায় পেঁচিয়ে দেয়া 
হবে। সে বলবে, আমিই তোমার 
সেই সম্পদ, তোমার রত্বভাণ্তার.. 
(বুখারী-৪২৮৯) এ কথা বলে নবীজী 
এই আয়াত পাঠ করলেন, 

(অর্থ- আল্লাহ তাদেরকে নিজের অনুগ্রহে যা দান করেছেন 
তাতে যারা কৃপণতা করে, এই কার্পন্য তাদের জন্য মঙ্গলকর 
হবে বলে তারা যেন ধারণা না করে। বরং এটা তাদের পক্ষে 
একান্তই ক্ষতিকর প্রতিপন্ন হবে । যেগুলোতে তারা কার্পণ্য করে 
সেসকল ধন-সম্পদকে কিয়ামতের দিন তাদের গলায় বেড়ী 


বানিয়ে পরানো হবে। 
অন্য আয়াতে বলেন, 
SEAT LBL GN oben} 


AL oi ৰ দুপৰ Al 2) 

IG IEE L412 0 SG BLES A J 

GEM Let tI 
335 


www.islamerpath.wordpress.com 


Contents 


URES ORS EE HAN Pe 
"০ - 
“আর যারা স্বর্ণ ও রূপা জমা করে রাখে এবং তা ব্যয় করে না 
আল্লাহর পথে, তাদেরকে কঠোর আযাবের সুসংবাদ শুনিয়ে 
দিন! সেদিন জাহান্নামের আগুনে তা উত্তপ্ত করা হবে এবং তার 
দ্বারা তাদের ললাট, পার্শ্ব ও পৃষ্ঠদেশকে দগ্ধ করা হবে (সেদিন 
বলা হবে) এগুলো হলো যা তোমরা নিজেদের জন্যে জমা 
রেখেছিলে, সুতরাং এক্ষণে আস্বাদ গ্রহণ কর জমা করে 
রাখার ৷” (সূরা তাওবা ৩৪,৩৫) 
SN) ae 34 Y 45 Y, 23 Cle or be BE dh Jy J 
ends es le SHS a 0 Sle A FN on Eo Sh 
de G8 All on sak E> Ri Cpe lle ON Ps 
2 > G28) hl be or bg UU] ls SLL) UL) 
lly Jock i i Y LI po le SDL bss rx b> > 
x2 BAT ae r Kl os, Bll ols Bl U Ch 
AU on sk > Ln Of Ce lie OF py dS Ul ale 
Caf Hl en le BD ie SHY EY, Abe nly 
by BIBL oh LAM 5S VY sls lS od Hig U 


336 


www.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


“le 2 bs ade ps LE Lis Of Ca ollie OF Pos GS lr9 
JONG) bls 221] b) de 8 nll om sk > Ul 
নবী করীম সা. বলেন, “ওই 
সকল স্বর্ণ রূপার অধিকারী 
দিন তাদের সম্পদকে আগুনে 
নিক্ষেপ করা হবে। অতঃপর 
সেগুলো আগুনে রূপান্তরিত 
হলে এঁ ব্যক্তিকে সে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। ফলে 
তার ললাট, তার পার্শ্ব, তার পিঠ দগ্ধ হয়ে যাবে। যখনই কিছু 
শিথিল হবে, তখনই পুনরায় উত্তপ্ত করে দেয়া হবে। সেদিনের 
দৈৰ্ঘ্য হবে পঞ্চাশ হাজার বছর শেষপর্যন্ত মানুষের বিচারকার্য 
শেষ হলে তাদেরকে তাদের গণ্তব্য বলে দেয়া হবে। হয়ত 
জান্নাত নয়ত জাহান্নামের দিকে। 
জিজ্ঞেস করা হলো, তবে যদি 
উটের ক্ষেত্রে হক আদায় না করে? 
বললেন, হ্যাঁ. উটের ক্ষেত্রেও যদি 
হক আদায় না করে তবেও। 


337 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


দুধ দান করা৷ যদি না করে, তবে কেয়ামতের দিন এ উটকে 
পুরো রিষ্ট-পোষ্ট আকারে একটি প্রশস্ত ময়দানে তার চেহারার 
উপর নিক্ষেপ করা হবে। উট তাকে পায়ের খোড়া দিয়ে আঘাত 
করবে এবং মুখের দাঁত দিয়ে তাকে কামড়াবে। সকল উটকেই 
এভাবে তার উপর নিক্ষেপ করা হবে। কোনো ছোট উট থেকেও 
সে রেহাই পাবে না। যখনই সবকটির পালা শেষ হবে, তখনই 
প্রথমটি থেকে পুনরায় শাস্তি শুরু হবে। সেদিনের দৈর্ঘ্য হবে 
পঞ্চাশ হাজার বছর শেষপর্যন্ত মানুষের বিচারকার্য শেষ হলে 
তাদেরকে তাদের গন্তব্য বলে দেয়া হবে। হয়ত জান্নাত নয়ত 
জাহান্নামের দিকে। 

জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল, গরু এবং ছাগলের 
ক্ষেত্রে যদি আদায় না করে? বললেন, 
“যতগুলো গরু এবং ছাগলের হক 
সে আদায় করেনি, কেয়ামতের দিন 
এগুলোকেও এক প্রশস্ত ময়দানে 
ব্যক্তির চেহারায় নিক্ষেপ করা হবে। ! 
দুনিয়াতে যেগুলো শিংবাহী ছিল, ih 
শিংবিহীন ছিল, | রোগাক্রান্ত “ 
(অর্ধশিংবিশিষ্ট) ছিল; কেয়ামতের 

দিন সেগুলো পূর্ণ শিং নিয়ে উঠবে এবং ওই ব্যক্তিকে ধারালো 
শিং দিয়ে আহত করতে থাকবে ও পায়ের খোড়া দিয়ে আঘাত 
করতে থাকবে। সেদিনের দৈর্ঘ্য হবে পঞ্চাশ হাজার বছর । 

338 


bd 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


শেষপর্যন্ত মানুষের বিচারকার্য শেষ হলে তাদের গন্তব্য বলে 
দেয়া হবে। হয়ত জান্নাত নয়ত জাহান্নামের দিকে” (মুসনাদে 
আহমদ-৭৫৬৩) 


অহংকার করা 

অহংকার হলো এক ধ্বংসাত্মক ব্যাধি । 

অহংকারীদেরকে আল্লাহ পছন্দ করেন না। 

তাদের স্তর উন্নীত করেন না; বরং যার অন্তরে 

বিন্দু পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে 

প্রবেশ করতে পারবে না। 

অহংকারী থেকে মানুষ দূরে থাকে। জ্ঞানীগণ 

তাদেরকে অপছন্দ করেন। ছোট বড় সকলেই 

তাদেরকে ঘৃণার দৃষ্টিতে দেখে। 

কেয়ামতের দিন তাদের অবস্থা সম্পর্কে নবীজী 

বলেন, 

JIU Bliss Jord 174 dS LD ro AT JET OSL Ae 
Ube For 

“অহংকারীদেরকে কেয়ামতের দিন পুরুষের আকৃতিতে পিঁপড়ার 

মতো ছোট করে উঠানো হবে। সকলেই তাদেরকে পায়ের নিচে 

পিষতে থাকবে৷ এভাবে সর্বত্রই তারা লাঞ্চিত হতে থাকবে৷” 

(তিরমিযী-২৪৯২) 


339 


www.islamerpath.wordpress.com 


* যে সব অপরাধীদের সঙ্গে আল্লাহ কথা বলবেন না 
হ্যাঁ.. কতিপয় অপরাধী এমন থাকবে, তাদের কৃতকর্মের দরুন 
আল্লাহ তাদের সাথে কথা বলবেন না। কেয়ামতের সর্বনিকৃষ্ট 
শাস্তিদের মধ্যে এটা হবে অন্যতম ৷ অতি লাঞ্চিত হওয়ায় তাদের 
কোনো মূল্যায়ন থাকবে না। 

এদের কারো কারো সম্পর্কে আল্লাহ কুরআনে বলেছেন। নবী 


Contents 


করীম সা.ও হাদিসের মধ্যে এদের কার্যকলাপ সম্পর্কে সতর্ক 


করেছেন। 


(১) পাদ্রী, আলেম ও ধর্মীয় পণ্ডিত 

যারা দুনিয়ার তুচ্ছ লাভ অথবা পর-সন্তুষ্টির আশায় শরীয়তের 
জ্ঞান লুকিয়ে রাখত ৷ জেনে-বুঝে সত্য গোপন করত । 

আল্লাহ বলেন, 


e240; RE SVE CASHEL 


Wt 5A 4® 


340 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


গোপন করে, যা আল্লাহ্‌ 
কিতাবে নাযিল করেছেন এবং 
সেজন্য অল্প মূল্য গ্রহণ করে, 
তারা আগুন ছাড়া নিজের 
পেটে আর কিছুই ঢুকায় না। আর আল্লাহ কেয়ামতের দিন 
তাদের সাথে কথা বলবেন না, তাদের পবিত্র করা হবে না। 
বস্তুত তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি ৷” (সূরা বাক্ধারা- 
১৪৭) 

TN 


snd 4 ৰ) 4 5 EOE a 

vv dls JT OZ SIGE 5 22S 
MERA tc HEPES OT 
বিক্ৰয় করে, আখেরাতে তাদের কোনো অংশ নেই । আর তাদের 
সাথে কেয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না। তাদের প্রতি 
(করুণার) দৃষ্টিও দেবেন না। আর তাদের পরিশুদ্ধও করবেন 
না। বস্তুত তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি ।” (সূরা আলে 
ইমরান-৭৭) 


341 


wwuw.islamerpath.wordpress.com 


(২) গোছার নীচে বস্ত্র পরিধানকারী 
গোছা বা টাখনোর নীচ পর্যন্ত বস্ত্র পরিধান সম্পর্কে নবীজী 
বলেন, 

LB Bl or Al SLL 


“লুঙ্গি (পাজামা/প্যাণ্ট) এর 

অংশ যতটুকু দুই গোছার 

নীচে থাকবে, ততটুকু অঙ্গ 

জাহান্নামে যাবে।” Fd —3 
(মুসনাদে আহমদ-১২০৬৪) 

(৩) মিথ্যা শপথ করে সম্পদ বিক্রেতা 


কথায় কথায় শপথ করা নিন্দনীয় । আল্লাহ বলেন, 


AA 5 S5Ul OFA Ey 
“তোমরা তোমাদের শপথগুলো রক্ষা কর!” (সুরা মায়িদা-৮৯) 
উপরন্তু শপথকারী যদি মিথ্যুক হয়, তবে অপরাধের মাত্রাও 
বেড়ে যাবে। 
মিথ্যা শপথ করে পণ্য বিক্রেতা মহামিথ্যুক সাব্যস্ত হবে। 


(৪8) উপকার করে খোটা-দানকারী 


342 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


MEE Ns dll 364 95 Ill Fs hl i Y 55 Bs ed SE 
Il dE ly SSB B hl dys SE IE Se ls 

Sail SE db il EEA 
আবু যর রা. থেকে বর্ণিত, নবী 
করীম সা. বলেন, “তিন ধরণের 
ব্যক্তিদের সাথে কেয়ামতের দিন 
আল্লাহ কথা বলবেন না। তাদের 
দিতে তাকাবেন না। তাদেরকে 
পরিশুদ্ধ করবেন না। তাদের জন্য 
থাকবে যন্ত্রণার শান্তি । বললাম, 
হতভাগা আর ক্ষতিগ্রস্ত এরা কারা 
হে আল্লাহর রাসূল? নবীজী 
তিনবার উপরের কথাগুলো বললেন চতুর্থবার বলতে লাগলেন, 
গোছার নীচে বস্ত্র পরিধানকারী, মিথ্যা শপথ করে মাল 
বিক্ৰয়কারী এবং উপকারান্তে খোটা প্রদানকারী” (মুসনাদে 
আহমদ-২১৩১৮) 


(৫) পানি নিয়ে কৃপণতাকারী 
কৃপণতা একটি নিন্দনীয় অভ্যাস, যা 


ব্যক্তির নীচু প্রকৃতি ও দুর্বল মনের 
পরিচয় প্রকাশ করে। আর যদি 


343 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


কার্পণ্য পানি নিয়ে হয়, যা দান করলে তার কোনো ক্ষতি হবে 
না, সম্পদ কমে যাবে না; অন্যদিকে পানির জন্য মানুষের 
হাহাকার..। নবী করীম সা. পানির ক্ষেত্রে সর্বসাধারণ অংশীদার 
বলেছেন। 


(৬) প্রতিশ্রুতি ভঙ্গকারী 
ইসলামে প্রতিশ্রুতি এবং চুক্তির গুরুত্ব অপরিসীম প্রতিশ্রুতি 
ERNE SOHNE TUE 


ESE EE EEE EE acs BAIS AB 
G1 Es 45 HUB FS DNR Y BSE 


& hl dts JE 
56 G4 - pall Lu le Se Se 55 lig sls Jd Jail 

4 4 OGY ds Esl SF UL] Sk 55 - 
নবী করীম সা. বলেন, “তিন ধরণের ব্যক্তিদের সাথে 
কেয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না, তাদের দিকে দৃষ্টি 
দিবেন না, তাদেরকে পরিশুদ্ধও করবেন না এবং তাদের জন্য 
থাকবে কঠিন শাস্তি; ওই ব্যক্তি যে পথচারীকে তার উচ্ছিষ্ট পানি 
থেকে বঞ্চিত করল, ওই 
ব্যক্তি যে আসরের পর 
(দিনের শেষভাগে) মাল 
বিক্রিতে মিথ্যা-শপথ করল 
এবং ওই ব্যক্তি যে কোনো 


344 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


পূর্ণ করবে, আর না দিলে পূর্ণ করবে না৷” (মুসনাদে আহমদ- 
৭৪৪২) 


(৭) বৃদ্ধ ব্যভিচারী 

অনেক দুশ্চরিত্র মানুষ আছে 
তারপরও পুরোনো অভ্যাস 
অনুযায়ী তারা গুনাহে লিপ্ত হয়। 
যেমন, কোনো বয়স্ক লোক যার 
হাড় দুর্বল হয়ে গেছে, মনোবৃত্তি 
হাস পেয়ে গেছে, উপরন্তু সে যদি ব্যাভিচারে লিপ্ত হয়, তবে 
নিঃসন্দেহে তার পরিণতি এঁ যুবকের চেয়ে কঠিন হবে যে 
তাওবা করেও গুনাহে লিপ্ত হয়ে যায় এবং আবার তাওবা করে। 
তবে ‘যিনা’ নিঃসন্দেহে একটি কবীরা গুনাহ ৷ যুবক-বৃদ্ধ, পুরল্ষ- 
মহিলা সকলের ক্ষেত্রেই তার বিধান সমান। 


(৮) মিথ্যুক শাসক 

কারণ, সে নিজের মর্যাদা বৃদ্ধির আশায় মানুষের সামনে মিথ্যা 

কল্পকাহিনী প্রচার করে। জনসমর্থন আদায়ের জন্য উপকথা 

বলে বেড়ায় এবং মিথ্যা প্রতিশ্র্ণত দেয় । 

এর মাধ্যমে এটা উদ্দেশ্য নয় যে, শাসক ব্যতীত অন্যদের জন্য 

মিথ্যা বৈধ । বরং সকলের জন্যই শাস্তি বরাবর ৷ তবে অন্যদের 
345 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


তুলনায় শাসকের শাস্তি অধিক হবে। জেনে রাখবেন, মিথ্যা 
পাপাচার ডেকে আনে আর পাপাচার জাহান্নামের দিকে নিয়ে 
যায়। 


(৯) অহংকারী ফকির 
জীর্ণবস্ত্র পরিহিত দরিদ্র ব্যক্তি, যার 
ঘরে এক বেলা খাবার নেই, 
থাকার জন্য ভালো কোনো আবাস 
যানবাহন নেই; সে যদি মানুষের 
সামনে অহংকার করে, অপরকে 
করে, গোঁড়ামি করে এবং দম্ভভরে চলাফেরা করে, তবে অবশ্যই 
তার শাস্তি হবে দ্বিগুণ । 
তবে অহংকার একটি অতিষ্ৃণ্য অপরাধ; তা বিত্তবানদের থেকে 
প্রকাশ হোক বা দরিদ্রদের থেকে । 
mall 25 Ys eS Ys LD pos Soe Y DDE: Be Gl J 
IS Slog lis ley ON Co: al lie mds 
নবী করীম সা. বলেন, “তিন ধরণের ব্যক্তিদের সঙ্গে কেয়ামতের 
দিন আল্লাহ কথা বলবেন না, তাদের পরিশুদ্ধ করবেন না এবং 
তাদের দিকে ফিরেও তাকাবেন না আর তাদের জন্য থাকবে 


346 


www.islamerpath.wordpress.com 


Contents 


বেদনাদায়ক শাস্তি; বয়স্ক ব্যভিচারী, মিথ্যাবাদী শাসক এবং 
অহংকারী দরিদ্র ৷” (মুসনাদে আহমদ-১০২২৭) 


* যে সব অপরাধীদের দিকে আল্লাহ দৃষ্টি দিবেন না 
কেয়ামতের দিন কিছু লোকদের সঙ্গে আল্লাহ কথা বলবেন না। 
আবার কতিপয় ব্যক্তিদের প্রতি আল্লাহ তাকাবেন না। এটা হবে 
আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য চরম লাঞ্চনা । 

নবী করীম সা. এমন কিছু অপরাধের কথা বলে গেছেন, 
যেগুলোর দরুন বান্দা আল্লাহর দৃষ্টি থেকে বঞ্চিত থাকবে। আর 
কেউ যদি আল্লাহর দৃষ্টি থেকে বঞ্চিত থেকে যায়, নিঃসন্দেহে 
তার ধ্বংস অনিবার্য 

(১) গর্বভরে গোছার নীচে বস্ত্র 
পরিধানকারী 

টাখনো বা গোছার নিচে লুঙ্গি, পাজামা 
বা প্যাণ্ট পরিধান করা গুনাহ ৷ নিয়ম 
হলো, গোছার উপর পর্যন্ত সীমাবদ্ধ 
রাখা । এর সঙ্গে যদি অহংকার যোগ 
হয়, তবে অপরাধের মাত্রা দ্বিগুণ হয়ে 
যায়। এ ধরনের অপরাধীদের দিকে 
কেয়ামতের দিন আল্লাহ্‌ দৃষ্টি দিবেন 


d 


347 


www.islamerpath.wordpress.com 


না। 
Laas x cr JUL py dl bY: BY JG 

নবী করীম সা. বলেন, “গর্বভরে যে ব্যক্তি কাপড় টেনে ধরল, 

কেয়ামতের দিন আল্লাহ তার দিকে তাকাবেন না” (বুখারী- 

৫৪৫১) 

bd le ox or lally adls 01S dl: 


JG 


Contents 


Ll rnd) dl bs 1 Ns 


নবী করীম সা. আরো বলেন, “লুঙ্গি (পাজামা-প্যাণ্ট), জামা এবং 
পাগড়ী; এগুলোর কোন অংশ যদি কেউ অহংকারবশতঃ টেনে 
ধরে, কেয়ামতের দিন আল্লাহ তার দিকে দৃষ্টি দেবেন না।” 
(ইবনে মাজা-৩৫৭৬) 


(২) পিতা মাতার অবাধ্য 
পিতা-মাতার অবাধ্যতা একটি চরম অপরাধ । আল্লাহ তালা 
কুরআনুল কারীমে নিজের অধিকারের সাথে সাথে পিতা-মাতার 
অধিকার জুড়ে দিয়েছেন, 
cr ely EE TEI FENG LENDS 55 +} 
“তোমার পালনকর্তা আদেশ করেছেন যে তাঁকে ছাড়া অন্য 
কারো এবাদত করো না এবং পিতা-মাতার সাথে সদ্ব্যবহার 
কর।” (সূরা ইসরা-২৩) অন্য আয়াতে পিতা-মাতার কৃতজ্ঞতা 
348 


www.islamerpath.wordpress.com 


ESE CWA Tf) 
“নির্দেশ দিয়েছি যে, আমার প্রতি ও তোমার পিতা-মাতার প্রতি 
কৃতজ্ঞ হও। অবশেষে আমারই নিকট ফিরে আসতে হবে।” 
(সূরা লুকমান-১৪) 
পিতা-মাতার অনুগত হওয়া উভয়জগতে সফলতা অর্জনের সহজ 
উপায় । 

Sab i SILLS) dd bg ol oor: 


he 
নবী করীম সা. বলেন, “যে চায়- তার রিযিক প্রশস্ত হোক এবং 
আয়ু বৃদ্ধি পাক; সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে।” 


(বুখারী-১৯৬১) 


(৩) পুরুষদের সাদৃশ্য ধারণকারী নারী সম্পদ্রায় 
এখানে সাদৃশ্য বলতে কথাবার্তা, 
কাজকর্ম ও পোশাক-পরিচ্ছদে 
সাদৃশ্য উদ্দেশ্য। বর্তমানে 
ইন্টারনেট এবং স্যাটেলাইট টিভি 
চ্যানেলের মাধ্যমে এগুলো প্রচার 
প্রসার করা হচ্ছে। এটাকে 
ফ্যাশন ও উৎকৃষ্ট পোষাকরূপে 
তুলে ধরা হচ্ছে। ফলে পুরুষরা 

349 


www.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


মহিলাদের পোষাক এবং মহিলারা পুরুষদের পোশাক বেছে 
নিচ্ছে। 

এথেকেও আশ্চর্যের বিষয়, কতিপয় নারী-পুরুষ অত্যাধুনিক 
অস্ত্রোপচার ও হরমোন জাতীয় গুষধ সেবন করে লিঙ্গ 
পরিবর্তনের পথ বেছে নিচ্ছে। আল্লাহর সৃষ্টিতে বিকৃতি সাধনের 
দুঃসাহস করে তারা চরম অপরাধে লিপ্ত হচ্ছে। 

এসকল বিষয় থেকে নবী করীম সা. আমাদেরকে নিষেধ 
করেছেন। এরকম কাজে লিপ্ত ব্যক্তিদের প্রতি কেয়ামতের দিন 
আল্লাহ দৃষ্টি দিবেন না । 


(8) দাইয়ুস 

দাইয়ুছ হলো ওই ব্যক্তি, যে চোখ-বুঝে পরিবারে সৃষ্ট সকল 
অনিষ্টতা দেখে চুপ থাকে। পরিবারকে ফেৎনা ফাসাদ থেকে 
উদ্ধার করতে কোনো উদ্যোগ গ্রহণ করে না। স্ত্রীকে পর্দার 
আদেশ করে না। কখনো কখনো পরিবারস্থ নারীরা পরপুরুষের 
সাথে দৈহিক সম্পর্ক গড়ে তুলে; 
তথাপি সে তাদের সংশোধনের 
চিন্তা করে না। এরকম ব্যক্তি 
পুরুষ নামের কলঙ্ক । ভীতু 
কাপুরুষ । হাদিসের ভাষায় 
এদেরকে “দাইয়ূছ’ বলা হয়েছে। 


350 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


shy cally Sell: LL en wcll BE YDS: Be J 
Soll + BL Goleay YBN; Sydls s dosl Ri engl 

ol OU atl pally ally 
নবী করীম সা. উপরোক্ত ব্যক্তিদের অবস্থা বর্ণনা করতে গিয়ে 
বলেন, “তিন ধরণের ব্যক্তিদের সাথে কেয়ামতের দিন আল্লাহ 
কথা বলবেন না; পিতা-মাতার অবাধ্য, পুরুষদের সদৃশ্য 
ধারণকারী নারী এবং '“দাইয়ুছ’। আর তিন ধরণের ব্যক্তি 
জান্নাতে প্রবেশ করতে পারবে না, পিতা-মাতার অবাধ্য, মদ্যপ, 
দান করে খোটা প্রদানকারী ৷” (মুসনাদে আহমদ-৬১৮০) 


(৫) পশ্চাদপথে স্ত্রীদের সহিত সঙ্গমকারী 
স্বামী-স্ত্রীর মধ্যে আল্লাহ তালা এক স্বভাবজাত সম্পর্ক সৃষ্টি 
করেছেন। একে অপরের প্রতি ভালোবাসা তৈরি করেছেন। 
তাদের মিলনের জন্য শরীয়তসম্মত পন্থা নির্ধারণ করেছেন। তা 
ব্যতীত সকল পন্থা হারাম ঘোষণা করেছেন। কবীরা গুনাহের 
অন্যতম হলো, স্বামী কর্তৃক স্ত্রীদের সহিত পশ্চাদপথে সঙ্গম 
করা। 
bys 3 Sal Gl on Ox : BY JE 
নবী করীম সা. বলেন, “অভিশপ্ত, যে আপন স্ত্রীর পশ্চাদপথে 
সঙ্গমে লিপ্ত হলো” (মুসনাদে আহমদ-৯৭৩৩) 
al dhl Bs Y bays gS al Sb cpl oj: Rls) ds 
351 


www.islamerpath.wordpress.com 


Contents 


অন্য হাদিসে বলেন, “স্ত্রীর পশ্চাদপথে সঙ্গমকারীর দিকে আল্লাহ 
দৃষ্টি দেবেন না৷” (মুসনাদে আহমদ-৭৬৮৪) 


যে সব অপরাধীদের মুখে লাগাম পরানো হবে 
জ্ঞান জিজ্ঞেস করা হতো, কিন্তু 
জেনে শুনেও সে জ্ঞান তারা গোপন 
করে ফেলত । সামর্থ্য থাকা সত্ত্বেও 
জ্ঞান প্রচার থেকে বিরত থাকত, 
কেয়ামতের দিন এ সকল 
ব্যক্তিদের মুখে আগুনের লাগাম 
পরিয়ে দেয়া হবে। 

28 cr Fork ALDI pos ol Ae58S de co Gin cn: BF J 
নবী করীম সা. বলেন, 
জিজ্ঞেস করার পর যে তা 
গোপন করল, কেয়ামতের 
দিন তার মুখে আগুনের 
লাগাম পরানো হবে॥” 
(মুসনাদে আহমদ-১০৪২০) 


352 


www.islamerpath.wordpress.com 


যাদের সাথে সাক্ষাতকালে আল্লাহ রাগান্বিত থাকবেন 
আল্লাহর অসন্তুষ্টি এবং ক্রোধ থেকে আমরা তাঁরই আশ্রয় চাই। 
trl db le CEE) xb US 2s OX de o> cn: BS JG 
Ulta p29 Jae HG de 
নবী করীম সা. বলেন, “অন্যায়ভাবে অপর মুসলিমের সম্পদ 
হরণের জন্য যে ব্যক্তি শপথ করল, আল্লাহর সাথে সাক্ষাতকালে 
আল্লাহ তার উপর রাগান্বিত থাকবেন ৷” (বুখারী-২২৮৫) 


বিলাসপ্রিয় বিভ্তশালীবৃন্দ 
সীমার ভেতরে থেকে আল্লাহর 
দেওয়া নেয়ামত ব্যয় করা বৈধ 
কাজ। সঠিকরূপে যদি তা 
ব্যবহার করে এবং সকলের 
সে পুরস্কৃতও হবে। 

আর যদি বিলাসিতায় সীমা 
ছাড়িয়ে যায়, অবশ্যই তা 
নিন্দনীয় গণ্য হবে। একদা 
নবী করীম সা. একব্যক্তি 
সম্পর্কে শুনলেন যে, সে 
সবসময় মুখ ফুলিয়ে রাখে (যা 


353 


www.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


খাদ্যের দ্বারা উদরপূর্তি হওয়া বুঝায়), নবীজী তা অপছন্দ করে 
বললেন, 

ALD og bg odgbl GU G3 bd BIST OB Blix cr OS 
মুখ ফোলানো বন্ধ কর। নিশ্চয় দুনিয়াতে অনেক পরিতৃপ্ত 
আখেরাতে দীর্ঘকাল ক্ষুধার্ত থাকবে৷” (তিরমিযী-২৪৭৮) 
dbs dl obs cp | LD pos OGL SU 0): Be J 

+ bx 42 05 S39 42 003 lg nes OLS 
নবী করীম সা. আরো বলেন, “নিশ্চয় বিত্তশালীরা কেয়ামতের 
দিন সবচেয়ে দরিদ্র থাকবে। তবে যাকে আল্লাহ তালা কল্যাণ 
দিয়েছেন আর সে ওই কল্যাণ থেকে ডানদিকে, বামদিকে ও 
সামনে-পেছনে বিলিয়ে দেয়। উত্তমকাজে তা ব্যয় করে।” 
(বুখারী-৬০৭৮) 


কাছে আমানতের বস্তু রাখা 
হলে তা বিনষ্ট করে ফেলে এরকম ব্যক্তিদেরকে পরকালে চরম 
লাঞ্চনার শিকার হতে হবে। 


354 


wwuw.islamerpath.wordpress.com 


fy 5b SB LD ex cur AN dee |: Be J 
Ob cy DB dn: Jo 
নবী করীম সা. বলেন, হাশরের ময়দানে যখন পূর্ববর্তী ও 
পরবর্তী সকল মানুষকে একত্রিত করা হবে, তখন প্রত্যেক 
বিশ্বাসঘাতকের জন্য একটি করে পতাকা উত্তোলন করা হবে। 
বলা হবে, এটি হলো অমুকের পুত্র অমুকের তকতা ৷” 
(বুখারী-৫৮২৪) 
এভাবে কেয়ামতের ময়দানে বিশ্বাসঘাতককে সকলের সামনে 
লাঞ্চিত করা হবে। পতাকা স্থাপন করা হবে তার নিতম্বে । 
LLB py cu) C0 sl EN: BS JE 
নবী করীম সা. বলেন, “প্রত্যেক বিশ্বাসঘাতকের জন্য 
কেয়ামতের দিন তার নিতম্বে পতাকা স্থাপিত থাকবে৷” 
(মুসনাদে আহমদ-১১০৩৮) 
গাদ্দারী যত বড় হবে, পতাকাও তত বড় হবে। 
PE NY, Nl oak ju; 2 al py sly) BE BS: YF JE 
ale pl cr bat ob 
নবী করীম সা. বলেন, “প্রত্যেক বিশ্বাসঘাতকের জন্য 
কেয়ামতের ময়দানে গাদ্দারী অনুযায়ী পতাকা স্থাপিত হবে। 
জেনে রেখ, শাসকের বিশ্বাসঘাতকতা অপেক্ষা অধিক 
বিশ্বাসঘাতকতা আর হয় না৷” (মুসনাদে আহমদ-১১৫৮৭) 


355 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


এখানে শাসক বলতে এলাকার চেয়ারম্যান, জেলার এমপি-মন্ত্রী 
এবং রাষ্ট্রপ্রধানবৃন্দ উদ্দেশ্য। ঠিকতেমনি বোর্ড প্রধান, কমিটি 
প্রধান, কোন প্রতিষ্ঠানের সভাপতি বা বিদ্যালয়ের অধ্যাপক ৷ 
কারণ তাদের গাদ্দারী হয় ব্যাপক এবং ক্ষতিও হয় মারাত্মক । 
পাশাপাশি এরকম গাদ্দার থেকে প্রতিশোধ নেয়ারও কোনো 
সুযোগ থাকে না। 


প্রাসঙ্গিক 


pf জাহিলিয়্যাত যুগে গাদ্দারের পরিণতি 

"সে যুগে গাদ্দারদেরকে হজ্জ্বের মওসুমে মানুষদের 
সামনে ঘোরানো হতো । অপরাধীকে তার অপরাধকৃত বস্তু নিয়ে 
সবার সামনে ঘুরতে হতো। চুর তার চুরাই বস্তু নিয়ে সবার 
সামনে প্রদক্ষিণ করত এভাবে তাদেরকে চরমভাবে অপমাণ ও 
লাঞ্চিত করা হতো । 


যুদ্ধলব্ধ সম্পদে চুরি 

যুদ্ধলন্ধ সম্পদ বলতে যুদ্ধ জয়ের পর মুজাহিদীন কর্তৃক 
শত্রুপক্ষের পরিত্যাক্ত সম্পদপ্রাপ্তি উদ্দেশ্য। এ সম্পদকে একত্র 
করে শরিয়তসম্মত পন্থায় এর সুষম বণ্টন নিশ্চিত করা 
আবশ্যক ৷ তন্মধ্যে কেউ যদি সামান্য পরিমাণ নিজের কাছে 
রেখে দেয়, সেটাই চুরির অন্তর্ভুক্ত হবে। এ ধরনের কর্মকাণ্ডের 
নিন্দা করে আল্লাহ বলেন, 


356 


wwuw.islamerpath.wordpress.com 


Uo Km HS BIE LC Sk IE F53 
ols TK OSLAEN SS 
“আর যে লোক গোপন করবে, সে কেয়ামতের দিন সেই গোপন 
বস্তু নিয়ে হাজির হবে। অতঃপর পরিপূর্ণভাবে পাবে প্রত্যেকে, 
যা সে অর্জন করেছে। আর তাদের প্রতি কোনো অন্যায় করা 
হবে না” (সুরা আলে ইমরান-১৬১) 
নবী করীম সা. a 
Lb Il 5 oy SE Be hl des FEE yo 
“ sas Fh Hig gol sas JH il bes 
Y LAE 5 5 DS Ll SY 50 ssl Bl I E dsb 2 
Gd Lo 1 55 585 de HG FY Lys SI El 


2 
or oF Gg 


Sl sal YD 5 C5 DS dnl SY IH sil dt dts 
SUL 58s Ge HG Fy to 


Zz 


ALG FS ts SI Sl YD SB C5 SN dl SY I 


KS 
Es 
EN 
HEY 
CC 
0 
bo) 
bi 8 


Hdl Sy SH NR eS EO 


£&) £8; 4 lg fy EE iff Y lf 3 


z 
SEHR gu a 


DE 5 5 DO Dl Y IH ssl ol T25 dk Gis 


357 


www.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


dsb Ud El 585 Pe HG Fy toy Sl SBS 
DE HEE Df Spl SY L5G sf dhl 
আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, “একবার নবী করীম সা. 
কথা বললেন। একে চরম গর্হিত ও অপরাধকাণ্ড আখ্যায়িত 
আমি এমতাবস্থায় না পাই যে, তার কাঁধে বিরাট উট চিৎকার 
করছে। সে আমার কাছে এসে বলবে, হে আল্লাহর রাসূল, 
আমাকে সহায়তা করুন! আমি তখন বলে দেব, তোমার জন্য 
আমি কিছুই করতে পারব না; আমি তো তোমাকে জানিয়ে 
দিয়েছিলাম ৷” 
“কেয়ামতের দিন তোমাদের কাউকে যেন আমি এমতাবস্থায় না 
পাই যে, তার কাঁধে ঘোড়া চিৎকার করছে। সে আমার কাছে 
এসে বলবে, হে আল্লাহর রাসূল, আমাকে সহায়তা করুন! আমি 
তখন বলে দেব, তোমার জন্য আমি কিছুই করতে পারব না; 
আমি তো তোমাকে জানিয়ে দিয়েছিলাম ৷” 
“কেয়ামতের দিন তোমাদের কাউকে যেন আমি এমতাবস্থায় না 
পাই যে, তার কাঁধে ছাগল চিৎকার করছে। সে আমার কাছে 
এসে বলবে, হে আল্লাহর রাসূল, আমাকে সহায়তা করুন! আমি 
তখন বলে দেব, তোমার জন্য আমি কিছুই করতে পারব না; 
আমি তো তোমাকে জানিয়ে দিয়েছিলাম ৷” 


358 


wwuw.islamerpath.wordpress.com 


“কেয়ামতের দিন তোমাদের কাউকে যেন আমি এমতাবস্থায় না 
পাই যে, তার কাঁধে অন্য কোন প্রাণী চিৎকার করছে। সে 
আমার কাছে এসে বলবে, হে আল্লাহর রাসূল, আমাকে সহায়তা 
করুন! আমি তখন বলে দেব, তোমার জন্য আমি কিছুই করতে 
পারব না; আমি তো তোমাকে জানিয়ে দিয়েছিলাম ৷” 
“কেয়ামতের দিন তোমাদের কাউকে যেন আমি এমতাবস্থায় না 
পাই যে, তার কাঁধে কোন নীরব বস্তু বস্বর্ণ-রূপা কিংবা অন্য 
কোনো নিষ্প্রাণ বস্তু) । সে আমার কাছে এসে বলবে, হে আল্লাহর 
রাসূল, আমাকে সহায়তা করুন! আমি তখন বলে দেব, তোমার 
জন্য আমি কিছুই করতে পারব না; আমি তো তোমাকে জানিয়ে 
দিয়েছিলাম ৷” (মুসনাদে আহমদ-৯৫০৩) 

এরা সকলেই যুদ্ধলব্ধ সম্পদে চুরি করেছিল। চুরিকৃত বস্তু দ্বারা 
তাদেরকে শাস্তি দেয়া হবে। নিজের কাঁধে সে তা বহন করে 
বেড়াবে ৷ প্রচণ্ড চিৎকার করে সকল সৃষ্টির সামনে সে শাস্তি 
ভোগ করতে থাকবে। 


এ ধরনের চুরি অনেক ধরনেরঃ 

- রাষ্ট্রীয় কোষাগার থেকে শাসক (মন্ত্রী/)এমপি)দের চুরি 

- বেতন ভাতা থেকে কর্মকর্তা/কর্মচারীদের চুরি 

- জনগণের সম্পদে দায়িত্বশীল (মেয়র/চেয়ারম্যান/মেম্বার)দের 
চুরি 


359 


www.islamerpath.wordpress.com 


Contents 


নবী করীম সা. যাকাত উসূলের জন্য সাহাবীদেরকে বিভিন্ন গ্রামে 
ও গোত্রে পাঠাতেন। একবার ইবনে লুতাইবিয়া নামক এক 
ব্যক্তিকে ‘আযদ’ গোত্রে যাকাত উসূলের জন্য পাঠালেন। সে 
গোত্রের উট-ছাগল মালিকদের কাছে আসলে তাদের কেউ কেউ 
নবী করীম সা. এর কাছে পৌঁছাবার জন্য আরোপকৃত যাকাতের 
মাল হস্তান্তর করল। পাশাপাশি ইবনে লুতাইবিয়াকে 
ব্যক্তিগতভাবে কিছু অতিরিক্ত বখশিশ দিয়ে দিল। সে যাকাতের 
সম্পদকে একপাশে জমা করল আর নিজের অতিরিক্ত 
উপার্জনকে অন্যপাশে জমা করল। মদীনায় নবী করীম সা. এর 
কাছে এসে বলল, এই হলো আপনাদের উসুলকৃত যাকাত আর 
এটা আমার উপঢৌকন (যা আমার কাছে রেখে দিলাম) । একথা 
শুনে নবীজী প্রচণ্ড রাগান্বিত হয়ে গেলেন। মিম্বরে উঠে বলতে 
লাগলেন, 
SS A 16 J ling Ds 23 SS as ll Ub ls 
sor DY) G8 Gb Y oan 5 Sl ¢Y pl sacl 3 ly al 
31 U5 fb 4 bw OF 0] 3) Je ded VLD Pa 
SUS 
“একজন বেতনভূক্ত কর্মচারীকে কাজে পাঠানোর পর কী করে 
মুসলমানদের ঘর থেকে অতিরিক্ত হাদিয়া (বখশিশ) গ্রহণ করে! 
সে এসে বলে যে, এটা আপনাদের অংশ আর এটা আমার 
অংশ?! পিতা-মাতার ঘরে বসে থেকে দেখুক, তাকে কেউ 


360 


www.islamerpath.wordpress.com 


Contents 


হাদিয়া দেয় কিনা?! ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, এ 
ধরণের কোনো অতিরিক্ত বিষয় যে গ্রহণ করবে, কেয়ামতের 
দিন সে তা নিজের ঘাড়ে i 
করে নিয়ে আসবে। উট হলে . 

সে উট তার ঘাড়ে চড়ে Tা 

চিৎকার করতে থাকবে । গরু রহ == 
ছাগল হলে সেটাই তার ঘাড়ে SE Eh 
চড়ে চিৎকার করতে 

থাকবে৷” (মুসনাদে আহমদ-২৩৫৯৮) 

এটি একটি সতর্কবার্তা । স্কুল, কলেজ বা মাদরাসা প্রধান যদি 
ছাত্রদের থেকে অতিরিক্ত কিছু গ্রহণ করে। পৌরসভা, ক্লিনিক 
বা হাসপাতালের ডাক্তার ও কর্মচারীরা যদি রোগীদের থেকে 
অতিরিক্ত কিছু গ্রহণ করে। নিরাপত্তা বাহিনীর সদস্য, পুলিশ বা 
সেনাবাহিনীর সদস্যগণ যদি জনসাধারণের কাছ থেকে (ঘুষ) 
গ্রহণ করে.. সবই উপরোক্ত বিধানের আওতাভুক্ত হবে অর্থাৎ 
কেয়ামতের দিন এ সবগুলোকে তার ঘাড়ে চাপিয়ে দেয়া হবে। 


জমি আত্মসাৎ 
বর্তমান সমাজে অন্যের জমি জবরদখল, ভাইবোনের 
উত্তরাধিকার আত্মসাৎ, কৌশলে জমি ব্যক্তিগতকরণ.. ইত্যাদি 


361 


www.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


ঘটনা দিন দিন বেড়েই চলেছে। এ ধরণের কর্মকাণ্ডে জড়িতদের 

জন্য মারাত্মক শাস্তির কথা বর্ণিত হয়েছে। 

J LL px a is i> I bd Nl or lr: BJ 
ro 

নবী করীম সা. বলেন, “অন্যায়ভাবে কেউ যদি কারো জমি 

থেকে বিন্দুমাত্র নিয়ে নেয়, কেয়ামতের দিন এ জমিসহ সাত 

তবক জমিনের নীচে তাকে চাপা দেয়া হবে।” (বুখারী-২৩২২) 


থাকা সত্তেও অন্যের কাছে ভিক্ষা (ছুওয়াল) 

সচ্চরিত্রবান দরিদ্র ওই ব্যক্তি, যে দিনের উপার্জন দিনে খায়, 

মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে উপার্জন করে জীবিকা নির্বাহ 

করে। কারো সামনে লজ্জিত হয় না। কারো কাছে নিজের 

দারিদ্র্য প্রকাশ করে না। 

পক্ষান্তরে যে নিজের কাছে যথেষ্ট পরিমাণ থাকা সত্ত্বেও অন্যের 

কাছে ভিক্ষা (ছুওয়াল) করে, তার পরিণতি হবে ভয়াবহ ৷ নবী 

করীম সা. এ ধরনের ব্যক্তিদের সম্পর্কে সতর্কবাণী উচ্চারণ 

করে বলেছেন, 

of Gye of as LD ex dls slr aii bd de on 

Us Oyu: JU ani ge BM dyy bs J. a0 GS pS 
Al on ee 


362 


www.islamerpath.wordpress.com 


Contents 


“অপরের কাছে হাত পাততে হয় না এমন সম্পদ থাকার পরও 
যে অন্যের কাছে চাইল, কেয়ামতের দিন তার চেহারা ধারালো 
নখ দিয়ে অচিড্নিত ও ক্ষতবিক্ষত থাকবে জিজ্ঞেস করা হলো, 
কতটুকু সম্পদ থাকলে বুঝা যাবে সে অন্যের মুখাপেক্ষী নয়? 
বললেন, পঞ্চাশ দিরহাম বা তার সমমূল্যের স্বর্ণ ৷” (ইবনে 
মাজা-১৮৪০) 


নামাযে অবহেলা 

নামায হলো ইসলামের মৌলিক স্তম্ভ । নামায হলো মুমিনদের 
চক্ষু শীতলকারী ও খোদাপ্রেমিকদের আশ্রয়স্থল । মুসলিমদের 
ওপর এ মহান এবাদতকে আল্লাহ ফরয করেছেন। 

নবীজীর সর্বশেষ অসিয়ত ছিল নামায ৷ কেয়ামতের দিন নামাষ 
সম্পর্কেই সর্বপ্রথম জিজ্ঞেস 
করা হবে। 

আল্লাহর কৃতজ্ঞতা যে, তিনি 
দিয়েছেন। তার কাছে চাওয়ার 
মাধ্যম তৈরি করে দিয়েছেন। 
নামায হলো আল্লাহর সাথে 
বান্দার মতবিনিময়স্থল। নবী 


363 


www.islamerpath.wordpress.com 


Contents 


করীম সা. কোন দুঃসংবাদ বা বিপদের কথা শুনলে দ্রুত নামাযে 
দাঁড়িয়ে যেতেন। 
হাশরের ময়দানে নামায মানুষের অনেক উপকারে আসবে। 
নামায সম্পর্কে নবী করীম সা. বলেন, 
Ble tons KU py Ss bays Ls 2d oS Ue Be cn 
0382 a MLD px 6 5 VY, bby VY by dS tLe 
as 1 Bly bls 0356, 
“যে ব্যক্তি সময়মতো গুরুত্ব সহকারে ফরয নামাযগুলো আদায় 
করবে, কেয়ামতের দিন সেগুলো তার জন্য উজ্জ্বল আলো এবং 
প্রমাণ হয়ে আসবে এবং তার মুক্তির উপায় হবে। আর যে 
এগুলো সময়মতো আদায় করবে না, তার জন্য কোন নুর নেই, 
কোন দলিল নেই এবং নাজাতের কোন পথ নেই ৷ কেয়ামতের 
দিন সে ফেরাউন, ক্কারুন, হামান এবং উবাই বিন খালাফের 
সাথে থাকবে” (মুসনাদে আহমদ-৬৫৭৬) 


কুৎসাকারী এবং পরনিন্দুক 
পরনিন্দুক হলো, যে মানুষের 
নিন্দা ও সমালোচনা করে 
বেড়ায় । 

কুৎসাকারী (নাম্মাম) হলো, যে 
বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে 


364 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


একজনের কথা অন্যজনের কাছে বলে বেড়ায় । 
এ সবের কারণে সমাজে ফেৎনা-ফাসাদ দেখা দেয়। পরিবারে 
কলহ সৃষ্টি হয়। এ ধরণের ব্যক্তিদের ব্যাপারে কঠোর শাস্তির 
সতর্কবাণী এসেছে। হাশরের ময়দানে তাদের অবস্থা হবে 
অতিভয়াবহ । যেমনটি নবী করীম সা. বলেন, 
KE: 4 JES MLD end 25 GGL So 


দে ছেও ডি > ৰা 
“দুনিয়াতে যে অপর ভাইয়ের মাংস খেল, কেয়ামতের দিন তার 
লাশ উপস্থিত করে বলা হবে, জীবিত অবস্থায় যেমন তার মাং 
খেতে, আজ তার মৃতদেহের মাংস খাও! অতঃপর সে তা থেকে 
ভক্ষণ করবে আর চরম অনীহাবশতঃ চিৎকার করতে থাকবে৷” 


(বুখারী) 
দু'মুখো 


যে একজনের কাছে একরকম কথা 
এবং অপরজনের কাছে অন্যরকম 
কথা নিয়ে উপস্থিত হয়। 

Gal 3 oles 4 OF cn BB JU 


F pes £ 

P AA 

Ib cr SUL ld Px u A 
Ea { 


নবী করীম সা. বলেন, “দুনিয়াতে 
যে দু'মুখো হবে, কেয়ামতের দিন 


365 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


তার মুখে আগুনের দু'টি জিহ্বা থাকবে।” (ইবনে হিব্বান- 
৫৭৫৬) 


চিত্ৰকার 
চিত্র তৈরি বিভিন্ন রকম হতে 
পারে। উলামায়ে কেরাম প্রকার 
বুঝে এগুলোর বিধান নির্দিষ্ট 
করেছেন। তবে চিত্র তৈরি হারাম 
হওয়ার বিষয়ে সকলেই একমত 
পোষণ করেছেন। বিশেষতঃ তা 
যদি হয় কোনো বিশিষ্ট জনের.. ৷ 
im JE LD px Oxi 73d on Lair cyl Cl: BY JG 
a bl 
নবী করীম সা. বলেন, “নিশ্চয় যারা এসকল চিত্র তৈরি করবে, 
কেয়ামতের দিন তাদেরকে শাস্তি দেয়া হবে। বলা হবে, 
তোমাদের চিত্রিতকে জীবিত কর” (বুখারী-৫৬০৭) 


ডা 


ta Cal ces Of CF Gl S ye 17 r+ BE U6, 
ই ১০১৮৬ 


নবী করীম সা. আরো বলেন, “দুনিয়াতে যে কারো চিত্র তৈরি 
করবে, কেয়ামতের দিন চিত্রে রহ দিতে তাকে চাপ দেয়া হবে। 


366 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


অথচ কোনোদিনই সে তাতে রূহ দিতে পারবে না।” (মুসনাদে 
আহমদ-২২১৩) 


এই হলো হাশরের ময়দানে অপরাধীদের বিভিন্ন অবস্থার 
সংক্ষিপ্ত বিবরণ । 


তাহলে হিসাব কখন শুরু হবে? 
আমলনামা কীভাবে বিতরণ করা হবে? 

কখন মানুষ নিজেদের আমলনামা পাঠ করবে? 
তাদেরকে প্রশ্ন করা হবে কীভাবে? 


বিস্তারিত বিবরণ সামনে আসছে..! 


পরকালে তার পরিণাম নির্ণয় করবে। 


367 


www.islamerpath.wordpress.com 


আমলনামা বিতরণ 


হাশরের ময়দানে প্রত্যেককেই একটি করে পুস্তিকা দেয়া হবে। 
যাতে দুনিয়াতে তার সকল কৃতকর্মের বিবরণ উল্লেখ থাকবে। 
বলা হবে.. 


LOSES EY SE treis 
‘৭:45 
“আমার কাছে রক্ষিত এই আমলনামা তোমাদের সম্পর্কে সত্য 


কথা বলবে। তোমরা যা করতে আমি তা লিপিবদ্ধ করতাম ৷” 
(সূরা জাছিয়া-২৯) 


* তবে কী সেই আমলনামা? 


* কী লেখা থাকবে তাতে? 
* মানুষ তা কীভাবে গ্রহণ করবে? 


368 


www.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


ভূমিকা 

একদল, যাদের আমলনামা তাদের ডানহাতে দেয়া হবে 
অপরদল, যাদের আমলনামা বামহাতে পিঠের পিছন দিকে নিয়ে 
দেওয়া হবে 


369 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


ভূমিকা 

প্রত্যেক ব্যক্তির জন্যই লিখিত আমলনামা থাকবে। তাতে তার 
ভালোমন্দ সকল কর্ম লিপিবদ্ধ থাকবে। ছোট বড় সকল 
কৃতকর্মের বিবরণ থাকবে হাশরের ময়দানে প্রত্যেককে নিজের 
আমলনামা দেখতে ও পাঠ করতে দেয়া হবে। 

তবে আমলনামা বিতরণের প্রক্রিয়া হবে ভিন্ন । মুমিনদেরকে 
সহজ হিসাব নেয়ার পর তাদের আমলনামা সামনের দিক দিয়ে 
ডানহাতে দেয়া হবে। আমলনামা পেয়ে অত্যন্ত খুশী হয়ে সে 
পরিবারের কাছে ফিরে আসবে। পক্ষান্তরে অপরাধী ও 
মুনাফিকদের আমলনামা পিঠের পিছন দিক থেকে বাম হাতে 
দেওয়া হবে। 

প্রশ্নোত্তর পর্ব শেষে আমলনামা বিতরণকার্য শুরু হবে। আল্লাহ 
বলেন, 


Lins EOST IHS ৯ 
“যখন আমলনামা খোলা হবে।” (সুরা তাকবীর-১০) 
প্রত্যেক মানুষকে আমলনামায় লিপিবদ্ধ নথি অনুযায়ী প্রতিদান 
দেয়া হবে৷ আল্লাহ বলেন, 


HEE TE TEE AS S 7 2) 12. 
& © > S% (SL FB LIBS Sh AH 
Nt - \W :sl)\ 


370 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


“আমি প্রত্যেক মানুষের কর্মকে তার খগ্রীবালগ্ন করে রেখেছি। 
কেয়ামতের দিন বের কের দেখাব তাকে একটি কিতাব, যা সে 
খোলা অবস্থায় পাবে। পাঠ কর তুমি তোমার কিতাব! আজ 
তোমার হিসাব গ্রহণের জন্য তুমিই যথেষ্ট৷” (সূরা ইসরা 
১৩,১৪) 

প্রত্যেকেই নিজ নিজ আমলনামা পাঠ করে নিজেদের 
পরিণামস্থল বুঝতে পারবে। 


ডানহাতে যাদের আমলনামা 
দেয়া হবে 

সহজ হিসাব গ্রহণের পর তারা 
হয়ে ফিরে আসবে সব ভয় তার 
দূর হয়ে যাবে। আনন্দে হৃদয় 
ভরে উঠবে মানুষের সামনে বুক 
ফুলিয়ে ঘুরে বেড়াবে । আল্লাহ 
তা'লা বলেন, 


oe N BIE I ten HS BY FEE 


ts 


NEB OG ES ECE CY AY WAAL OF 3 


‘6-৭: E oyaletpe ACES A 


371 


www.islamerpath.wordpress.com 


Contents 


“অতঃপর যার আমলনামা ডান হাতে দেয়া হবে, সে বলবে, 
নাও! তোমরাও আমলনামা পড়ে দেখ! আমি জানতাম যে, 
আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে। অতঃপর সে সুখী 
জীবনযাপন করবে, সুউচ্চ জান্নাতে । তার ফলসমূহ অবনমিত 
থাকবে। বিগত দিনে তোমরা যা প্রেরণ করেছিলে, তার 
প্রতিদানে তোমরা খাও এবং পান কর তৃপ্তি সহকারে” (সূরা 
আল-হাক্কা ১৯-২৪) 


যাদের আমলনামা পিঠের পিছন দিক থেকে বাম হাতে 
দেয়া হবে 
ক্ষতিগ্রস্ত, পাপিষ্ঠ অপরাধী.. 
নষ্ট করেছে, পরকাল ধ্বংস 
সেদিন কালো আল্লাহ বলেন, 
OL ASH FL} 
he LG ON HT S52 
\¢- \- GSN 4 


372 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


“এবং যাকে তার আমলনামা পিঠের পশ্চাদ্দিক থেকে দেয়া হবে, 


সে মৃত্যু আহবান করবে এবং জাহান্নামে প্রবেশ করবে৷” (সূরা 
ইনশিকাক ১০-১২) 

অন্য আয়াতে eS 14 
PTS LE ৬ 
GL 5 fe ol 


ত 


ং ACEI 
৭-০: 
“যার আমলনামা তার বাম হাতে দেয়া হবে, সে বলবে, হায়! 
আমায় যদি আমার আমলনামা না দেওয়া হত। আমি যদি না 
জানতাম আমার হিসাব! হায়, মৃত্যুই যদি আমার শেষ হত। 
আমার ধন-সম্পদ আমার কোন উপকারে আসল না। আমার 
ক্ষমতাও বরবাদ হয়ে গেল৷” (সুরা আল হাক্কা ২৫-২৯) 
সেদিন মুমিনদের অবস্থা বর্ণনা করতে গিয়ে নবী করীম সা. 
বলেন, 
de SUZ GUL BN Ll ams Sr US Px 
rll Je MEd Nl oes de lnds cyl Dn : SLES no) 
“,. অতঃপর তার সৎকর্মের আমলনামা ডানহাতে দেয়া হবে। 
পক্ষান্তরে কাফের ও মুনাফিকদেরকে সকল সৃষ্টির সম্মুখে ডেকে 


373 


www.islamerpath.wordpress.com 


Contents 


মিথ্যারোপ করেছিল। শুনে রাখ, জালেমদের উপর আল্লাহর 
অভিসম্পাত রয়েছে” (সুরা হুদ-১৮) 


OSTA EYL Eres 
‘a: 
“আমার কাছে রক্ষিত এই আমলনামা তোমাদের সম্পর্কে সত্য 


কথা বলবে। তোমরা যা করতে আমি তা লিপিবদ্ধ করতাম ৷” 
(সুরা জাছিয়া-২৯) 


374 


www.islamerpath.wordpress.com 


উপস্থিতি ও হিসাব 


মানুষ যখন তাদের আমলনামা গ্রহণ করবে, তখন থেকেই 
তাদের উপস্থিতি ও হিসাবকার্য শুরু হয়ে যাবে। পাশাপাশি 
আমলনামা ওজন, সীরাতে জাহান্নামের উপর দিয়ে পারাপার.. 
ইত্যাদি পর্বগুলোও শুরু হয়ে যাবে। তখনই হবে মূল প্রদর্শনী... 


* তবে কী সেই প্রদর্শনী? 


* কী প্রদর্শিত হবে? 
* প্রদর্শনের সময় বান্দার অবস্থা কীরূপ হবে? 


375 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


ভূমিকা 

“হিসাব” এর অর্থ 
আখেরাতে “হিসাব” এর ধাপসমূহ 
বান্দাদের হিসাবনিকাশের মূলনীতি 

যে সব বিষয়ে প্রশ্ন করা হবে 

প্রথম যারা জিজ্ঞাসাবাদের সম্মুখীন হবে 
প্রথম যে বস্তুর ফায়সালা হবে 

বিচারদিবসে মানুষের অবস্থা 

কেয়ামতের দিন অধিকার আদায়ের ধাপসমূহ 


376 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


ভূমিকা 

“উপস্থিতির দু'টি অর্থ হতে পারেঃ 

(১) প্রতিপালকের সামনে সকল সৃষ্টির উপস্থিতি 

এ পর্যায়ে কোনো হিসাব-নিকাশ থাকবে না। শুধু পরাক্রমশালী 

আল্লাহর সামনে সকলেই দণ্ডায়মান থাকবে জ্বিন-ইনসান, পশু- 

পাখি. সকল সৃষ্টি আল্লাহর সামনে আসবে। ঠিক-যেমন 

প্রথমবার তিনি সৃষ্টি করেছিলেন। কোনোকিছু গোপন থাকবে 

না। 

আল্লাহ বলেন, 

nS EOE FNS AGY 

“সেদিন তোমাদেরকে উপস্থিত করা হবে। তোমাদের 

কোনোকিছু গোপন থাকবে না ৷” (সূরা আল হাক্কা-১৮) 

অন্য আয়াতে বলেন, 

EBT IIE ICI Foss 
AAS KOEN 

“তারা আপনার পালনকর্তার সামনে পেশ হবে সারিবদ্ধভাবে 

এবং বলা হবে, তোমরা আমার কাছে এসে গেছ, যেমন 

তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলাম । না, তোমরা তো বলতে 

যে, আমি তোমাদের জন্যে কোনো প্রতিশ্রুত সময় নির্দিষ্ট করব 

না।” (সূরা কাহফ-৪৮) 


377 


www.islamerpath.wordpress.com 


Contents 


২। হিসাবের জন্য উপস্থিতি 

এ উপস্থিতিতে আমল নিরীক্ষণ চলবে বান্দাদের জিজ্ঞেস করা 
কোন কাজে লিপ্ত ছিলে? সে সময়ের উপস্থিতি অত্যন্ত কঠিন ও 
ভয়াবহ হবে ভয়ে পা পিছলে যাওয়ার উপক্রম হবে। শিশু বৃদ্ধে 
রূপ নেবে। জিহ্বা কথা বলতে শুরু করবে আল্লাহ বলেন 


0 TN KO ELIS © LEI} 
ডন) 


“নশ্চয় তাদের প্রত্যাবর্তন আমারই নিকট । অতঃপর তাদের 
হিসাব-নিকাশ আমারই দায়িত্বে ৷” (সুরা গাশিয়া ২৫,২৬) 


* ‘হিসাব’ এর অর্থ 

হিসাব অর্থ গণনা করা, নিরীক্ষণ করা । বিচারদিবসে বান্দাদের 
হিসাব গ্রহণ আল্লাহর ন্যায়বিচারের বহিঃপ্রকাশ । সুতরাং যারা 
সৎকর্ম করে আল্লাহর নৈকট্য অর্জন করেছে, পাপিষ্ঠ ও 
সীমালজ্ঘনকারীরা কখনই তাদের সমকক্ষ হতে পারবে না। 


* পরকালে ‘হিসাব’ এর প্রকারসমূহ 
আমল অনুযায়ী মানুষের হিসাব বিভিন্ন রকম হবে। কেউ কেউ 
বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে কারো কারো হিসাব সহজ 
করা হবে আর কারো কারো হিসাব কঠিন। 

378 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


তন্মধ্যে 
যারা বিনা-হিসাবে জান্নাতে চলে যাবে। সংখ্যায় তারা সত্তর 
হাজার। এরা হবে উম্মতের শ্রেষ্ঠাংশ, যারা ঈমান, তাকওয়া, 
সবর ও জিহাদে অগ্রগামী ছিল। তাদের ব্যাপারে নবী করীম সা. 
বলেন, 
lle 5 EDs PETS GEL al dlp oll NI Jo op 
3 UE. Sf es UB ool Eb: JE Stl Sl 
J, 032 Y cl Slr x LL Oya Wf Sa D2 
wall: BF JG. re gig of dl gl: LiKe JG 0148 
: UG. ote Gf OH BGS: AT J UE Eee al 
LiKe i 
“আমার সামনে সকল উম্মতকে উপস্থাপন করা হল, সেখানে 
আমার উম্মতকে দেখলাম তাদের আধিক্য এবং মর্যাদা আমাকে 
মুগ্ধ করল। সংখ্যাধিক্যের 
দরুন তারা সকল ডউঁচু স্থান ও 
পাহাড় ভরে উঠল। আল্লাহ 
বললেন, তুমি সন্তুষ্ট হয়েছ হে 
মোহাম্মাদ? তিনি বললেন, হ্যাঁ. 
হে আমার প্রতিপালক ৷ আল্লাহ্‌ 


379 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


বললেন, তাদের সঙ্গে আরও সত্তর হাজার বিনা হিসাবে জান্নাতে 
প্রবেশ করবে, যারা চিকিৎসার জন্য ঝাড়ফুক গ্রহণ করত না 
এবং আরোগ্য লাভের আশায় দেহ দ্ধ করত না।” 

এ কথা শুনে উকাশা রা. বললেন, হে আল্লাহর রাসূল, দোয়া 
করুন আমি যেন তাদের অন্তর্ভুক্ত হই । নবীজী দোয়া করলেন, 
হে আল্লাহ! তাকে তাদের অন্তর্ভুক্ত করুন । অতঃপর আরেকজন 
বলল, আমার জন্যও দোয়া করুন, যেন আমিও তাদের অন্তর্ভুক্ত 
হই। তখন নবীজী বললেন, উকাশা তোমার আগে বলে 
ফেলেছে ৷” (বুখারী-৫৩৭৮) 

মোটকথা, এই সত্তর হাজার লোক বিনা হিসাবে জান্নাতে প্রবেশ 
করবে। তাদের কোন হিসাব হবে না। অন্যদের মত তাদের 
আমল নিরীক্ষণ হবে না। আল্লাহ আমাদেরকেও সেই দলের 


Fd 


অন্তর্ভুক্ত করুন..! 


তন্মধ্যে 
যাদের আল্লাহ হিসাব নিবেন ঠিকই; তবে কোনোরূপ নিরীক্ষণ 
ব্যতীত অত্যন্ত সহজ হিসাব নিয়ে সেরে ফেলবেন। অন্প 
উপস্থাপন করে তাদেরকে ক্ষমা করে দেবেন। নবী করীম সা. 
বলেন, 
lis 35 al J353 ojoay <5 ade Cod Af Su MO] 
3 6h 45% 023 13) > SS 5 ¢ MS SS Sf 
380 


www.islamerpath.wordpress.com 


Contents 


od rl Dal Gl, Gal SB le lew JE ls af al 
sl lS 
দিয়ে ঢেকে বলবেন, তোমার কি অমুক অমুক গুনাহের কথা 
মনে আছে? সে বলবে, হ্যাঁ.. প্রতিপালক! শেষপর্যন্ত যখন সকল 
গুনাহের স্বীকারোক্তি দেবে, মনে মনে ভাববে যে, সে ধ্বংস হয়ে 
গেছে। তখন আল্লাহ বলবেন, দুনিয়াতে তোমার এই 
অপরাধগুলো আমি গোপন রেখেছিলাম আর আজ আমি সেগুলো 
ক্ষমা করে দিলাম। অতঃপর তাকে পুণ্যের আমলনামা দেয়া 
হবে” (বুখারী-২৩০৯) 
সহজ করে দিন” যেমনটি আয়েশী রা বলেন যে, 
Lb la bm i al: om S sis BE gl Sa 
SG i Sf sd eval SLA bed of bel Sl 
“us jb 
আমি নবী করীম সা. কে কোনো কোনো নামাযে এই দোয়া 
পড়তে শুনেছি.. “হে আল্লাহ, আমার হিসাব সহজ করে নিয়ো! 
নামায থেকে ফেরার পর জিজ্ঞেস করলাম, হে আল্লাহর নবী, 
সহজ হিসাব কী? উত্তরে বললেন, আমলনামার দিকে তাকিয়েই 
ছেড়ে দেয়া ।” (মুসনাদে আহমদ-২৪২১৫) 


381 


wwuw.islamerpath.wordpress.com 


তন্মধ্যে 
কারো কারো হিসাব অত্যন্ত কঠিন করা হবে। অপরাধের দরুন 
লাঞ্চিত করা হবে। সকল কাজ নিরীক্ষণ করা হবে। কেন তুমি 
নামাযে অবহেলা করতে? কীভাবে যাকাত আদায় করতে? 
পিতা-মাতার অবাধ্য হয়েছিলে কেন? বান্দার হক নষ্ট করেছিলে 
কেন? এ ধরণের জিজ্ঞাসিতদেরকে শাস্তির সম্মুখীন করা হবে। 
b: Le IG Als V) MLD ex le ol nd: BY JG 
Spd ae ES Gh or Ll Us MUG GS gl dh doy 
mds «Seal OS Lj: BY dhl doy JG gg bm les 
oie Yl en Slt 3 
নবী করীম সা. বলেন, “কেয়ামতের দিন যাকেই হিসাবের 
সম্মুখীন করা হবে, তাকেই শান্তি দেয়া হবে।” একথা শুনে 
আয়েশা রা. বললেন, হে আল্লাহর রাসূল! আল্লাহ কি বলেননি 
নিকাশ সহজে হয়ে যাবে।” (সুরা ইনশিকাক ৭,৮)? উত্তরে 
নবীজী বললেন, এতো উপস্থাপন! কিন্তু যার কৃতকর্ম নিরীক্ষণ 
হবে, তাকেই শাস্তি দেয়া হবে।” (বুখারী-১০৩) 


তন্মধ্যে 


সকল কারণে অনেকের হিসাব দীর্ঘ ও কঠিন করা হবে। 
382 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


ikial fs SE ll Fs ok wll IH Sp: BB UE 
Ee BG LG IE SG AE GS IE UM Lc 5d a Gb 
F J3 8 to JE SN SG IG; < SSE Ll, 
sels lf Ses GB Se ts Pe cess 5 
A aA BCL ss GB S154 
Mi oN on go Are 


seg ste Jt ars < i Ura a 


EUG BF 085 Se Codd ss HF SIE 3s 4 I 
নবী করীম সা. বলেন, “কেয়ামতের দিন সর্বপ্রথম যার বিচার 
করা হবে, সে হল শহীদ তাকে উপস্থিত করে তার উপর কৃত 
আল্লাহর অনুগ্রহগুলো তাকে জানিয়ে দেয়া হবে। সকল অনুগ্রহ 
সে অকপটে স্বীকার করে নেবে। প্রতিপালক বলবেন, এতসব 
অনুগ্রহ পেয়ে তুমি কী আমল করেছ? সে বলবে, আমি আপনার 
জন্য যুদ্ধ করে শহীদ হয়েছি। প্রতিপালক বলবেন, তুমি মিথ্যা 
বলছ! বরং তুমি যুদ্ধ করতে যেন তোমাকে সাহসী বীর বলা 
হয়। আর সেটা দুনিয়াতেই তোমাকে বলা হয়ে গেছে। অতঃপর 


383 


wwuw.islamerpath.wordpress.com 


জাহান্নামে নিক্ষেপের আদেশ করা হলে চেহারায় টেনে হেঁচড়ে 
তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। 

অপরব্যক্তি যে শরীয়তের জ্ঞান শিখে অন্যকে শিখিয়েছে এবং 
কুরআন পড়েছে; তাকে উপস্থিত করে তার উপর কৃত আল্লাহর 
অনুগ্রহগুলো তাকে জানিয়ে দেয়া হবে। সকল অনুগ্রহ সে 
অকপটে স্বীকার করে নেবে। তখন জিজ্ঞেস করা হবে, এতসব 
অনুগ্রহ পেয়ে তুমি কী আমল করেছ? সে বলবে, আমি জ্ঞান 
শিখে অন্যকে শিখিয়েছি এবং আপনার সন্তুষ্টির জন্য কুরআন 
পাঠ করেছি। প্রতিপালক বলবেন, তুমি মিথ্যা বলছ! বরং তুমি 
এজন্য শিখেছ, যেন তোমাকে আলিম বলা হয়। কুরআন পড়েছ; 
যেন তোমাকে ক্বারী বলা হয়। আর দুনিয়াতে তোমাকে সেটা 
বলা হয়ে গেছে। অতঃপর জাহান্নামে নিক্ষেপের আদেশ করা 
হলে চেহারায় টেনে হেচড়ে তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ 
করা হবে। 

অপর ব্যক্তি, যাকে আল্লাহ রিযিকের প্রশস্ততা দান করেছেন। 
অনেক সম্পদ দিয়েছেন। তাকে উপস্থিত করে তার উপর কৃত 
আল্লাহর অনুগ্রহগুলো তাকে জানিয়ে দেয়া হবে। সকল অনুগ্রহ 
সে অকপটে স্বীকার করে নেবে। প্রতিপালক বলবেন, এতসব 
পেয়ে তুমি কী আমল করেছ? সে বলবে, যত পন্থায় আপনি দান 
দান করেছি! প্রতিপালক বলবেন, তুমি মিথ্যা বলছ! বরং তুমি 
এজন্য দান করতে, যেন তোমাকে দানবীর বলা হয়। আর 

384 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


দুনিয়াতেই তোমাকে সেটা বলা হয়ে গেছে। অতঃপর তাকে 
জাহান্নামে নিক্ষেপের আদেশ করা হলে চেহারায় টেনে হেচড়ে 
তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। (মুস্তাদরাকে 
হাকিম-৩৬৪) 


প্রশ্নঃ সব মুমিনই কি হিসাবের সম্মুখীন হবে? 
উত্তরঃ একদল মুমিনকে আল্লাহ হিসাবের উর্ধ্বে 
রাখবেন । বিনা হিসাবে তাদেরকে জান্নাত দেবেন। 
Y CLAP clr 1h Wf Om gal ne LL J>02: BF J 
UK me) de3 Cane Dy 0H 
নবী করীম সা. বলেন, “আমার উম্মত থেকে সত্তর হাজার লোক 
বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করব । তারা হল ওই সব লোক, 
যারা চিকিৎসার উদ্দেশ্যে অন্যের কাছ থেকে ঝাড়ফুক চাইত না। 
কিছু দেখে, শুনে, বা শুঁকে তাকে অশুভ লক্ষণ মনে করত না; 
কেবল প্রতিপালকের উপরই তারা ভরসা করত ।” (বুখারী- 
৬১০৭) 
Wl om af ee: BS JG: 5) ds 
অপর বর্ণনায়- “প্রত্যেক হাজারের সাথে আরও সত্তর হাজার” 
(মুসনাদে আহমদ-২২১৫৬) 


* যে সকল মূলনীতি অনুসারে হিসাবকার্য শুরু হবে 


385 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


সকল সৃষ্টি যখন মহান প্রতিপালকের সামনে দাঁড়াবে। কঠিন 
সেই দৃশ্য.. নগ্নপদ.. পায়ে হেটে চলবে। কোনো বাহন নেই। 
নগ্নদেহ.. কোনো বস্ত্র নেই। খাতনাবিহীন অবস্থায়.. ঠিক যেমন 
প্রথমবার সৃজিত হয়েছিল। 

সে এক মহাত্রাসময় সুদীর্ঘ দিবস । দুশ্চিন্তায় সেদিন 
সীমালজ্ঘনকারীদের দৃষ্টি উল্টে যাবে। পাপিষ্ঠদের অন্তরাত্মা 
কেঁপে উঠবে। অহংকারীরা চরম লাঞ্চনার শিকার হবে। 
LED Lh 


AR LEBEL ME KSETS A JS} 
EEE AEDT AE 


ty - ৰ ALOE 
“জালেমরা যা করে, সে সম্পর্কে আল্লাহকে কখনও বেখবর মনে 
করবেন না। তাদেরকে তো ওই দিন পর্যন্ত অবকাশ দিয়ে 
রেখেছেন, যেদিন চক্ষুসমূহ বিস্ফোরিত হবে। তারা মস্তক উপরে 
তুলে ভীত-বিহ্বল চিত্তে দৌড়াতে থাকবে তাদের দিকে তাদের 
দৃষ্টি ফিরে আসবে না এবং তাদের অন্তর উড়ে যাবে।” (সূরা 
ইবরাহীম ৪২,৪৩) 


অন্য আয়াতে বলেন, 
se Ibs HALE 5S GG 555 


386 


www.islamerpath.wordpress.com 


“আপনি তাদেরকে আসন্ন দিন সম্পর্কে সতর্ক করুন, যখন প্রাণ 
কণ্ঠাগত হবে, দম বন্ধ হওয়ার উপক্রম হবে।” (সূরা গাফির- 
১৮) 

ভূ-পৃষ্ঠ পরিবর্তিত হয়ে যাবে। পর্বতমালা চূর্ণ করে দেয়া হবে। 
আকাশ বিদীর্ণ হয়ে যাবে গ্রহ-নক্ষত্রগুলো নিষ্প্ৰভ হয়ে যাবে। 
উপগ্ৰহসমূহ খসে পড়বে সমুদ্রকে উত্তাল করে আগুনে রূপান্তর 
করা হবে। সূর্য আলোহীন হয়ে যাবে। ফেরেশতাকুল ভীত 
বিহ্বল থাকবে। 

সবাই সেদিন মহা বিচারালয়ে দাঁড়াবে। কেয়ামতের সেই 
বিচারালয় । সেদিন সূর্যকে অতি-নিকটবতী করা হবে। আল্লাহর 
সামনে দাঁড়ানোর সেই পরিস্থিতি হবে চরম ভয়াবহ । 

সেই বিচারালয়ে সকল অপরাধী উপস্থিত থাকবে৷ সকল সাক্ষীর 
সমাবেশ ঘটবে । আমলনামা উনুক্ত হবে। অজুহাত পেশ করার 
কোনো সুযোগ থাকবে না৷ অন্তরসমূহ প্রকম্পিত থাকবে জিহ্বা 
সকল কৃতকর্মের স্বীকারোক্তি দেবে। আল্লাহ বলেন, 


LLL EE al LE 


EB EASES 
“ওই দিনকে ভয় কর, যেদিন তোমরা আল্লাহর কাছে 
প্রত্যাবর্তিত হবে। অতঃপর প্রত্যেকেই তার কর্মের ফল 
পুরোপুরি পাবে এবং তাদের প্রতি কোনোরূপ অবিচার করা 
হবেনা ৷” (সুরা বাক্কারা-২৮১) 

387 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


কতিপয় মূলনীতি আবিষ্কার করা গেছেঃ 


* প্রথম মূলনীতি- 

পুরোপুরি ন্যায়বিচার, যেখানে বিন্দুমাত্র অবিচারের অবকাশ 
নেই । ° 
অধিপতি। তিনি কারো প্রতি l 


বিন্দুমাত্র অবিচার করবেন ন। ৷ 


HN DINE 

আল্লাহ বলেন, 
4০০2০ 7 হুব 494 
5 4 Ee OTTAVATE SSE ESE 
‘A 


“অতঃপর পরিপূর্ণভাবে পাবে প্রত্যেকে, যা সে অর্জন করেছে। 
আর তাদের প্রতি কোনো অন্যায় করা হবে না” (সুরা বাক্কারা- 
২৮১)) 
অন্য আয়াতে তিনি বলেন, 

te LNG ICAHN 
না৷” (সুরা নিসা-৪০) 
অন্য আয়াতে বলেন, 


388 


www.islamerpath.wordpress.com 


pe 


2 2 BULLE 2 LS EE 


Nt: OLE So ALENS NE CELE 
“যে লোক পুরুষ Oe 
এবং বিশ্বাসী হয়, তবে তারা জান্নাতে প্রবেশ করবে এবং 
তাদের প্রাপ্য তিল পরিমাণও নষ্ট হবে না।” (সুরা নিসা-১২৪) 
EE Ss se G: dss IG 4h JU : BY A) J 
6 SY) Js BE os EAE 50 Ug pS diss ot 
Sxshinl all t5 Sy El SE ke ESM Sohal 
3g URLS GSE jad B29) 1 AE 2s GF 
HE Sal Los Cl kl ls ls JG Sint 8 
G GS 35 lS 0 UE GC) 3 5 88 
5b Se 8 x5 Kl ST Fl Ll 5 sbe 
EET BOI ke b ES Sb SHS 5b le 
Sh ts DS Sa bi 215 I45 SE 2 SE NE 5 | 


ধু 
£0 


sf 
| 


15 122 S16 5 Pl SAHRA 
39) sie DS ak Ls Sl KF Lb fs 


FE ees eS) 2k El G31 by Ld ok; 


A 
|; 


u 


389 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


SA 5 DNS HE Les £5 Ol adh I S35 C5 WY) ssh 

4S 
নবী করীম সা. বলেন, “আল্লাহ বলেন, হে আমার বান্দাগণ, 
নিশ্চয় অবিচারকে আমি নিজের জন্য হারাম করেছি। তোমাদের 
জন্যও তা নিষিদ্ধ করেছি; সুতরাং তোমরা পরস্পর অবিচার 
করো না। হে আমার বান্দাগণ, তোমাদের প্রত্যেকেই পথভ্রষ্ট; 
তবে যাকে আমি পথ দেখাই! সুতরাং আমার কাছেই পৎ- 
প্রদর্শন প্রার্থনা কর, অবশ্যই আমি তোমাদের পথ দেখাব। হে 
আমার বান্দাগণ, তোমাদের প্রত্যেকেই ক্ষুধার্ত, তবে যাকে আমি 
খাদ্যদান করি; সুতরাং আমার কাছেই খাদ্য প্রার্থনা কর, অবশ্যই 
তোমাদের আমি খাদ্য দেব। হে আমার বান্দাগণ, তোমাদের 
প্রত্যেকেই নগ্ন, তবে যাকে আমি বস্ত্রদান করি; সুতরাং আমার 
কাছেই বস্ত্র প্রার্থনা কর, আমি তোমাদেরকে বস্ত্র দেব। হে 
আমার বান্দাগণ, তোমরা দিনরাত অপরাধ করতে থাকলেও 
আমি তোমাদের সকল অপরাধ ক্ষমা করে দেব, সুতরাং আমার 
কাছে ক্ষমা প্রার্থনা কর, অবশ্যই আমি তোমাদের মাফ করে 
দেব। হে আমার বান্দাগণ, কখনো তোমরা আমার কোনো ক্ষতি 
সাধন করতে পারবে না এবং কোনো উপকারও আমার করতে 
পারবে না। হে আমার বান্দাগণ, তোমাদের পূর্ববর্তী ও পরবর্তী 
ভ্রিন-ইনসান সকলেই যদি তোমাদের সর্বাধিক তাকওয়াবিশিষ্ট 
লোকের ন্যায় হয়ে যায়, তবে ত দ্বারা আমার রাজত্বে কিছুই 


390 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


বৃদ্ধি পাবে না। হে আমার বান্দাগণ, তোমাদের পূর্ববর্তী ও 
পাপিষ্ঠের ন্যায় হয়ে যায়, তবে তা দ্বারা আমার রাজত্বে বিন্দুমাত্র 
হাস পাবে না। হে আমার বান্দাগণ, তোমাদের পূর্ববর্তী ও 
পরবর্তী জ্রিন-ইনসান সকলেই যদি একটি বিশাল সমতল 
ভূমিতে একত্রিত হয়ে আমার কাছে চায়, আর আমি যদি 
সকলের চাওয়া পূরণ করি; এর দ্বারা আমার বিন্দুমাত্র কমবে না, 
তবে এতটুকুই.. সমুদ্রের পানিতে সূচ প্রবেশ করালে সূচের 
অগ্রভাগে পানি জমাট হয়ে সমুদ্র থেকে যতটুকু কমে। হে 
আমার বান্দাগণ, তোমরা যা আমল করবে, তা আমি সংরক্ষণ 
করে রেখে দেব। অতঃপর প্রতিদানস্বরূপ তা তোমাদেরকে 
পূর্ণরূপে বুঝিয়ে দেব। সেখানে যে উত্তম কিছু পায়, সে যেন 
আল্লাহর প্রশংসা জ্ঞাপন করে। তা ব্যতীত অন্য কিছু পেলে 
কেবল নিজেকেই যেন তিরস্কার করে।” (মুসনাদে আহমদ- 
৭৬০৬) 


* দ্বিতীয় মূলনীতি 
অন্যের অপরাধ কেউ বহন করবে না 

হ্যাঁ. এটিই হলো ন্যায়বিচারের বহিঃপ্রকাশ । প্রত্যেকেই নিজ 
নিজ কৃতকর্মের ফল ভোগ করবে আল্লাহ বলেন, 


391 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


[nD 


tl EES SBE ALL LSS} 
\1t 

“যে ব্যক্তি কোনো গোনাহ করে, তা তারই দায়িত্বে থাকে। কেউ 

অপরের বোঝা বহন করবে না ।” (সূরা আনআম-১৬৪) 

অন্য আয়াতে আল্লাহ বলেন, 

FETA Is SLES GY 


Lr 39 


১০ LEONI LIE E- DS Di SAE EE 
“যে কেউ সৎপথে চলে, তারা নিজের মঙ্গলের জন্যেই সৎপথে 
চলে। আর যে পথভ্রষ্ট হয়, তারা নিজের অমঙ্গলের জন্যেই 
পথভ্রষ্ট হয়। কেউ অপরের বোঝা বহন করবে না।” (সূরা 
ইসরা-১৫) 

আল্লাহ বলেন, 

Od datos sy 


2% AR Hoa i 


Ee ee a No TSEAESS 235 


£)- ৮ ONES HSL EOS 
CULE ES TL 
ইবরাহীমের কিতাবে, যে নিজ-দায়িত্ব পালন করেছিল? কিতাবে 
এই আছে যে, কোনো ব্যক্তি কারও গোনাহ নিজে বহন করবে 
না। আর মানুষ তাই পায়, যা সে করে। তার কর্ম শীঘ্রই দেখা 


392 


www.islamerpath.wordpress.com 


Contents 


হবে। অতঃপর তাকে পূর্ণ প্রতিদান দেয়া হবে” (সূরা নাজম 
৩৬-৪১) 


প্রশ্নঃ মানুষ যদি অন্যের অপরাধের বোঝা বহন না 
করে, তবে অপর আয়াতে তো বলা হয়েছে, 


“ৰে > পলাব 5 > 53 ESA 
2350 LED G3 ME an ESE 
ri OIL ITN ee 2S eS ES 
“ফলে কেয়ামতের দিন ওরা পূর্ণমাত্রায় বহন করবে ওদের 
পাপভার এবং পাপভার তাদেরও যাদেরকে তারা তাদের 


অজ্ঞতাহেতু বিপথগামী করে।” (সুরা নাহল-২৫) 
এবং অন্য আয়াতে 


Ly OER SD ES JEAN? 
“তারা নিজেদের পাপভার এবং তার সাথে আরও কিছু পাপভার 
বহন করবে” (সূরা আনকাবুত-১৩) 
তবে এতদুভয়ের মাঝে কী করে সামঞ্জস্য বিধান সম্ভব? 
উত্তরঃ কোনো মানুষ যদি অন্যের পথভ্রষ্টের কারণ হয়। 
ইচ্ছাকরে অন্যকে অপরাধের পথ দেখিয়ে দেয়, তবে সে 
অপরাধ করে যতটুকু গুনাহ অর্জন করল, ঠিক তার সমপরিমাণ 
গুনাহ পথপ্রদর্শনকারীর উপরেও আসবে। 


393 


www.islamerpath.wordpress.com 


Contents 


5 8 Bs Al 2 0 SE G8 J) bs br YP 41 Js Jb 
Sa SE UE Te JES Br CB ba DE GAT 
5 Hell Ss DS Saks Via ofl Be FY 

নবী করীম সা. বলেন, “যে ব্যক্তি কাউকে সৎপথের দিকে 
আহ্বান করল, তার আহ্বানে সাড়া দানকারী সকলের সৎকর্মের 
সমপরিমাণ প্রতিফল তাকেও প্রদান করা হবে; কারো প্রতিদানে 
বিন্দুমাত্র হ্রাস ব্যতীতই ৷ পক্ষান্তরে যে ব্যক্তি অন্যায়ের দিকে 
পাপভারের সমপরিমাণ তার উপরও চাপিয়ে দেয়া হবে; কারো 
পাপভারে কোনোরূপ হাস ব্যতাতহই ৷” (মুসনাদে আহমদ-৯১৬০) 


* তৃতীয় মূলনীতি 

পালনকর্তার নিকট কোনোকিছুই গোপন নয়। আমলনামায় 
ভালোমন্দ সবকিছু লিপিবদ্ধ থাকবে। কেয়ামতের দিন সবই সে 
নিজের সামনে দেখতে পাবে। 

আল্লাহ বলেন, 


eS WY ro > APE LE 


394 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


“সেদিন প্রত্যেকেই যা কিছু সে ভাল কাজ করেছে; চোখের 
সামনে দেখতে পাবে এবং যা কিছু মন্দ কাজ করেছে তাও! 
ওরা তখন কামনা করবে, যদি তার এবং এসব কর্মের মধ্যে 
ব্যবধান দূরের হতো” (সুরা আলে ইমরান-৩০) 
অন্য আয়াতে বলেন, 

s LN KO SEG LESLIE} 
“তখন প্রত্যেকে জেনে নিবে সে কী অগ্রে প্রেরণ করেছে এবং 
কী পশ্চাতে ছেড়ে এসেছে” (সুরা ইনফিতার-৫) 
অন্যত্ৰ বলেন, 


£ ASINEOHG SOS eS 
“তারা তাদের কৃতকর্মকে সামনে উপস্থিত পাবে। আপনার 
পালনকর্তা কারও প্রতি জুলুম করবেন না” (সূরা কাহফ-৪৯) 
প্রত্যেককেই নিজ নিজ কৃতকর্ম সম্পর্কে অবহিত করা হবে 
তাদের আমলনামার মাধ্যমে । আমলনামা পড়েই সে সবকিছু 
বুঝতে পারবে । আল্লাহ বলেন 
EES BT 
&C Es HEH SE FISH © Hc LS 
cl 
“আমি প্রত্যেক মানুষের কর্মকে তার গ্রীবালগ্ন করে রেখেছি। 
কেয়ামতের দিন বের করে দেখাব তাকে একটি কিতাব, যা সে 
395 


www.islamerpath.wordpress.com 


Contents 


খোলা অবস্থায় পাবে। পাঠ কর তুমি তোমার কিতাব! আজ 
তোমার হিসাব গ্রহণের জন্য তুমিই যথেষ্ট৷” (সূরা ইসরা 
১৩,১৪) 

উক্ত আমলনামায় ছোট বড় সকল কৃতকর্মের বিবরণ থাকবে। 
আল্লাহ বলেন, 


Bel EAD ন 

oa 2 td 5 52 ap 5 EST \ 2%} 
Ee ENE al te SEIMEI 
4S LOTSA EA EGS 
“আর আমলনামা সামনে রাখা হবে। তাতে যা আছে তার 
কারণে আপনি অপরাধীদেরকে ভীত-সন্তরন্ত দেখবেন। তারা 
বলবেঃ হয় আফসোস, এ কেমন আমলনামা । এ যে ছোট বড় 
কোনোকিছুই বাদ দেয়নি- সবই এতে রয়েছে। তারা তাদের 


কৃতকর্মকে সামনে উপস্থিত পাবে। আপনার পালনকর্তা কারও 
প্রতি জুলুম করবেন না” (সুরা কাহফ-৪৯) 


* চতুৰ্থ মূলনীতি 
অসৎকর্মফলসমূহ নয়; সৎকৰ্মফলসমূহ বাড়িয়ে দেয়া হবে 

এটি হবে বান্দাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সীমাহীন দয়া ও 
করুণার বহিঃপ্রকাশ ৷ শান্তি ও আযাব প্রদান অপেক্ষা দয়া ও 
ক্ষমাই আল্লাহর কাছে অধিক পছন্দনীয় । ফলে বান্দার সৎকর্মে 


396 


1 


www.islamerpath.wordpress.com 


সন্তুষ্ট হয়ে আল্লাহ তা আরও বাড়িয়ে দেবেন । তবে অসৎকর্মফল 
তিনি ঘৃণা করেন ঠিকই, তবে তা বৃদ্ধি করবেন না । হতে পারে 
ক্ষমা করবেন অথবা শাস্তি দেবেন। 

আল্লাহ বলেন, 

NN: ৰ 8% TAFE ERISA LSU! S50} 
“যদি তোমরা আল্লাহকে উত্তম খণ দান কর, তবে তিনি 
তোমাদের জন্যে তা দ্বিগুণ করে দেবেন এবং তোমাদেরকে ক্ষমা 
করবেন” (সূরা তাগাবুন-১৭) 
সৎকর্মফল বৃদ্ধির সর্ব-নিম্নরূপ হল দশগুণ । আল্লাহ বলেন, 

£ se BEC ah aa EE kr 

ACES SCANT ee VOSS 
“যে একটি সৎকর্ম করবে, সে তার দশগুণ পাবে।” (সূরা 
আনআম-১৬০) 
পক্ষান্তরে অসৎকর্মফলের EA le 
£0 ABN HTENGL I EIS 

a 

“এবং যে একটি মন্দকাজ করবে, সে তার সমান শাস্তিই পাবে। 
বস্তুত তাদের প্রতি জুলুম করা হবে না ।” (সুরা আনআম-১৬০) 
Bes for ED F237 Fl Ol: ay oF 494 SS I U6, 


Contents 


Cite ona df Lie d Ss UF Ob em d SS Ula 


397 


www.islamerpath.wordpress.com 


Contents 


ie Ob Rm dE lone BB Ka Fons BS Sl J 
Ab NV dl de le Ys bnsgr lod sf Sil d Sa 
নবী করীম সা. আপন প্রতিপালক থেকে বর্ণনা করে বলেন, 
“নিশ্চয় তোমাদের প্রতিপালক অসীম, দয়ালু । যে সৎকাজের 
ইচ্ছা করে, কিন্তু বাস্তবায়ন করতে পারেনি, তাকে একটি 
পুরস্কার দেয়া হয়। আর যদি বাস্তবায়ন করে, তবে তার জন্য 
দশটি থেকে সাতশত অথবা ততোধিক সংখ্যা পর্যন্ত পুরস্কার 
বৃদ্ধি করা হয়। পক্ষান্তরে যে অসৎকাজের ইচ্ছা করে, কিন্তু 
বস্তুত পরিত্যাগের দরুন তার জন্য একটি পুরস্কার লিপিবদ্ধ 
হয়। আর যদি করে ফেলে, তবে একটি গুনাহই লেখা হয় 
অথবা আল্লাহ তা মিটিয়ে দেন। এতকিছুর পরও যদি ক্ষতিগ্রস্ত 
হয়, তবে সেই প্রকৃত ক্ষতিগ্রস্ত ৷” (মুসনাদে আহমদ-২৫১৯) 
EE EON AST TOTS ff 
bs Nl PS BF ons cpl 9f ie 52 Mw JF 03 
bss JL 531 cng «a Wie d cla bi 3 IAD 0 
Sl cy «bb ad] cal bl3 J ol cry bls al eal 
I ag si 
নবী করীম সা. এর ভাষ্য, “আল্লাহ বলেন, যে ব্যক্তি সৎকর্ম 
করবে, তার জন্য দশগুণ বা ততোধিক আমি বৃদ্ধি করে দেব। 


398 


wwuw.islamerpath.wordpress.com 


আর যে অসৎকর্ম করে, তার প্রতিদান সমান বা তাকে ক্ষমা 
করে দেব। কেউ যদি শিরক না করে ভূ-পৃষ্ঠভর অপরাধ নিয়ে 
আমার কাছে আসে, আমি তার জন্য অনুরূপ ক্ষমা নিয়ে আসব। 
কেউ আমার দিকে এক হাত আগে বাড়লে আমি তার দিকে 
একগজ বেড়ে যাব। কেউ আমার দিকে এক গজ অগ্রসর হলে 
আমি তার দিকে দুই হাত এগিয়ে যাব। কেউ আমার দিকে 
হেটে আসলে আমি তার দিকে দৌড়ে যাব” (মুসনাদে আহমদ- 
২১৩৬০) 

আল্লাহর পক্ষ থেকে অতিশয় দয়া ও অনুগ্রহের বহিঃপ্রকাশ যে, 
তিনি সৎকর্মফলগুলো দশ থেকে সাতশত গুণ বা ততোধিক 


t ft 
ALLE) NLS EGA 4 aI yr Y se 


HE SEAL {SY eS 
সম্পদ ব্যয় করে, তাদের 
উদাহরণ একটি বীজের মত, যা 
থেকে সাতটি শীষ জন্মায়। 
প্রত্যেকটি শীষে একশত করে E 
দানা থাকে। আর আল্লাহ যার 


399 


www.islamerpath.wordpress.com 


Contents 


জন্য চান, বৃদ্ধি করে দেন। আল্লাহ অতি দানশীল, সর্বজ্ঞ ।” (সুরা 
বাক্ধারা-২৬১) 


* পঞ্চম মূলনীতি, সাক্ষ্য প্রতিষ্ঠা 

কেয়ামতের দিন বান্দার কৃতকর্মের সাক্ষী তার সাথেই থাকবে। 
এগুলোকে সাক্ষী মনে করত না; প্রহরী ফেরেশতাবৃন্দ, লিপিকার 
ফেরেশতদ্বয়, তার অঙ্গ প্রত্যঙ্গ..! হ্যা. এগুলোই তার পঞক্ষে- 
বিপক্ষে সাক্ষী দেবে। 

আল্লাহ বলেন, 


৭ Ad পন ££ BIL 
>) CBAC oe SEAS SY 


et SANE PCE aH 
কোনো অংশ থেকেই পাঠ কর কিংবা যে কোনো কাজই তোমরা 
কর, অথচ আমি তোমাদের নিকটে উপস্থিত থাকি যখন তোমরা 
তাতে আত্মনিয়োগ কর। আর তোমার প্রতিপালক থেকে গোপন 
থাকে না একটি কণাও, না যমীনের এবং না আসমানের না 


400 


www.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


এর চেয়ে ক্ষুদ্র কোন কিছু আছে, না বড় যা এই প্রকৃষ্ট কিতাবে 
নেই ৷” (সূরা ইউনুস-৬১) 
অন্যত্ৰ আল্লাহ বলেন, 

rr Ll SOB Kr LE OED 
“নিঃসন্দেহে আল্লাহ তা’লা সবকিছুই প্রত্যক্ষ করেন।” (সূরা 
আহকাফ-৮) 
পাশাপাশি নবী-রাসূলগণ এবং অন্যসব সৃষ্টিও সাক্ষী হবে। 
আল্লাহ বলেন, 


JS SE BCE A 


সু 


i 5 mn Ge LIES} 

sO 
“আর তখন কী অবস্থা দাঁড়াবে, যখন আমি ডেকে আনব প্রতিটি 
উম্মতের মধ্য থেকে অবস্থা বর্ণনাকারী এবং আপনাকে ডেকে 
আনব তাদের উপর অবস্থা বর্ণনাকারীরূপে ৷” (সুরা নিসা-৪১) 
আল্লাহ আরও বলেন, 


BANE 
ual LI SATE I Mr ES 


bd 


oS Ao 


V০ 


“প্রত্যেক সম্প্রদায় থেকে আমি একজন সাক্ষী আলাদা করব; 
অতঃপর বলব, তোমাদের প্রমাণ আন ৷” (সূরা ক্কাসাস-৭৫) 
আল্লাহ বলেন, 


401 


www.islamerpath.wordpress.com 


SE OLD HALL FEL} 
“প্রত্যেক ব্যক্তি আগমন করবে, তার সাথে থাকবে চালক ও 
কর্মের সাক্ষী ৷” (সূরা ক্কাফ-২১) 


সাক্ষী হিসেবে আরও থাকবে, 
ভূমিঃ সে তার উপর কৃত আমলের সাক্ষ্য দেবে 


tals) KOSTER 453 
“সেদিন সে তার বৃত্তান্ত বর্ণনা করবে” (সুরা যিলযাল-৪) 
দিনরাতঃ তারা উভয়ে তাদের মাঝে কৃত আমলের সাক্ষ্য দেবে। 
সম্পদঃ কোখেকে অর্জন করেছে এবং কী কাজে ব্যয় করেছে 
সে সম্পর্কে সাক্ষ্য দেবে। 
ফেরেশতাঃ ব্যক্তির সকল কর্মের সাক্ষ্য দেবে। 


কৃতকর্ম অস্বীকার করবে। মনে করবে, এসব তারা করেনি। 
বান্দা যখন বেশি বাড়াবাড়ি করবে, সাক্ষীদেরকে মিথ্যারোপ 
করবে, তখন আল্লাহ তার মুখ বন্ধ করে দেবেন। অঙ্গ প্রত্যঙ্গই 
তখন তার সকল কৃতকর্মের সাক্ষ্য দেবে।.. কী ভয়াবহ সেই 
পরিস্থিতি..! 


402 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


হাত বলবে, আমার দ্বারা সে হারাম 
বস্তু স্পর্শ করেছে। পা বলবে, 
আমাকে ব্যবহার করে সে হারাম 
কাজে গিয়েছে। চোখ বলবে, আমার 
মাধ্যমে সে নিষিদ্ধ বস্তু দেখেছে। কান 
বলবে, আমাকে ব্যবহার করে সে 
হারাম শুনেছে। এভাবে নাক.. চামড়া.. 
সব অঙ্গই তার বিপক্ষে সাক্ষ্য দেবে। 
আমাদের দোষক্রটি গোপন করুন! 
আল্লাহ বলেন, 


GAS IES LOA EKG LG EF LE 


EES CT EE 
সাথে কথা বলবে এবং তাদের পা তাদের কৃতকর্মের সাক্ষ্য 
দেবে” (সূরা ইয়াসিন-৬৫) 
lod ALD ex BU BN Fa GAN 7 2 JB 


de 5 A jes 12) Sl: lg «mm AF a) ale op 
UG Sls px d lis cde Ll: J525 1 LL Ais 


403 


www.islamerpath.wordpress.com 


Contents 


<5 de = DS 5 BB le be 2) Sl jes Y ls oli 
ell Jo = pal: Nf oglool AS, 
আবু মুছা আশআরী রা. বলেন, কাফের মুনাফিককে কেয়ামতের 
দিন হিসাবের জন্য ডাকা হবে। প্রতিপালক তার সামনে কৃতকর্ম 
প্রকাশ করলে সে সামনাসামনি অস্বীকার করে বলবে, হে 
প্রতিপালক, আপনার মর্যাদার শপথ, এই ফেরেশতা আমার 
বিরুদ্ধে লিখেছে, আমি এগুলো করিনি। ফেরেশতা বলবে, তুমি 
অমুক দিন অমুক কাজটি করনি? সে বলবে, না হে প্রতিপালক ৷ 
অতঃপর তার মুখ বন্ধ করে দেওয়া হবে। অঙ্গ প্রত্যঙ্গই তখন 
তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। একথা বলে তিনি উপরোক্ত আয়াত 
পাঠ করছিলেন” (তাবারানী) 
Sl Js JE Hs dst JE ABI cr SH Lb da: BB UG, 
ed Sele pad Diy GS U3 2 ALE DY) i Ge jl Y 
Se3 Gol SON Jy ad do 3 yc SSI LL 
EAS x ety Slams IES BEN ons Sm di ff LAL, 
ll 
নবী করীম সা. বলেন, “বান্দা বলবে, হে প্রতিপালক! জুলুম 
থেকে আমাকে রেহাই দেবেন না? প্রতিপালক বলবেন, অবশ্যই! 
সে বলবে, আমি শুধু আমার ভিতর থেকেই সাক্ষ্য গ্রহণ করব। 
প্রতিপালক বলবেন, তোমার হিসাব গ্রহণের জন্য আজ তুমিই 


404 


www.islamerpath.wordpress.com 


Contents 


যথেষ্ট । লিপিকার ফেরেশতাও আছে তোমার সাথে। অতঃপর 
তার মুখ বন্ধ করে দেয়া হবে। অঙ্গগুলোকে বলা হবে, বল! 
অতঃপর অঙ্গ তার সকল কৃতকর্মের সাক্ষ্য দেবে । অতঃপর কথা 
বন্ধ করে দিয়ে বলবেন, দূর হয়ে যাও! তোমার সাথেই আমি 
বিবাদ করছিলাম?! (ইবনে হিব্বান-৭৩১৮) 

আল্লাহ বলেন, 


GEIS HAIL TL ELEC ENE 

‘clas Lo) See Zh 
“তারা যখন জাহান্নামের কাছে পৌঁছাবে, তখন তাদের কান, চক্ষু 
ও ত্বক তাদের কর্ম সম্পর্কে সাক্ষ্য দেবে।” (সূরা ফুসসিলাত- 
২০) 


* যে সব বিষয়ে জিজ্ঞেস করা হবে 


qt NEAT OTST ISHS LG} 
“এবং তাদেরকে থামাও, তারা জিজ্ঞাসিত হবে।” (সুরা 
সফফাত-২৪) 
মানুষকে তার কৃতকর্ম, তার ইচ্ছা, তার কথা সম্পর্কে জিজ্ঞেস 
করা হবে কুরআন হাদিসে যেসকল অপরাধ সম্পর্কে জিজ্ঞেস 
করার বিবরণ এসেছে- 


405 


www.islamerpath.wordpress.com 


Contents 


(১) সর্ববৃহৎ অপরাধঃ শিরক 

আল্লাহর নিকট সর্ববৃহৎ অপরাধ 

সমকক্ষ সাব্যস্ত করা। শিরকের 

অপরাধ কখনো আল্লাহ ক্ষমা 

করবেন না৷ আল্লাহ বলেন, 

HUE ATE IAT LLG 0 YE MEN HBL ¥ 
AE KOLLER ISLS ) 

“নিঃসন্দেহে আল্লাহ তাকে ক্ষমা করেন না, যে লোক তাঁর সাথে 

শরীক করে। তিনি ক্ষমা করেন এর নিম্ন পর্যায়ের পাপ, যার 

জন্য তিনি ইচ্ছা করেন । আর যে লোক অংশীদার সাব্যস্ত করল 

আল্লাহর সাথে, সে যেন অপবাদ আরোপ করল” (সুরা নিসা- 

৪৮) 

সকল পূজ্য সেদিন নিজেদেরকে তাদের উপাসনা থেকে মুক্ত 

ঘোষণা করবে এবং তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ 

করবে । আল্লাহ বলেন, 


ALA 


YET RE PAS LOLI THI} 


৭৮-৭: AAS 


406 


www.islamerpath.wordpress.com 


Contents 


পারে, অথবা তারা প্রতিশোধ নিতে পারে?” (সূরা শুআরা 
৯২,৯৩) 


আমার শরীক মনে করতে, তারা কোথায়?” (সূরা ক্কাসাস-৭৪) 
আল্লাহ্‌ ব্যতীত অন্যের নামে জবাইকৃত জন্তু সম্পর্কে জিজ্ঞেস 
bE MLE 


REE HE ESE SG ILS I SIG} 
07: EO SG 

“তারা আমার দেয়া জীবনোপকরণ থেকে তাদের জন্যে একটি 

অংশ নির্ধারিত করে, যাদের কোনো খবরই তারা রাখে না। 

আল্লাহর কসম, তোমরা যে অপবাদ আরোপ করছ, সে সম্পর্কে 

অবশ্যই জিজ্ঞাসিত হবে” (সুরা নাহল-৫৬) 

জিজ্ঞেস করা হবে রাসূলদের মিথ্যারোপ করা সম্পর্কে । আল্লাহ্‌ 

বলেন, 

ETRB® DALAL BC IE L0G 55 ¥ 

14= 36, ET Ay of ) JADE rene 


407 


www.islamerpath.wordpress.com 


“যে দিন আল্লাহ তাদেরকে ডেকে বলবেন, তোমরা রাসূলগণকে 
কী জওয়াব দিয়েছিলে? অতঃপর তাদের কথাবার্তা বন্ধ হয়ে 
যাবে এবং তারা একে অপরকে জিজ্ঞাসাবাদ করতে পারবে 
না৷” (সুরা কাসাস ৬৫,৬৬) 


(২) দুনিয়াতে কী করেছে? 

হবে । আল্লাহ বলেন, 

A: 24 45 DISEASE LEE DTG 
ণ্ধ- 

“অতএব আপনার পালনকর্তার কসম, আমি অবশ্যই ওদের 

সবাইকে জিজ্ঞাসাবাদ করব, ওদের কাজকর্ম সম্পর্কে” (সূরা 

হিজর ৯২,৯৩) 

হ্যাঁ.. ধনী-গরিব, রাজা-বাদশা, আরব-অনারব, শ্বেতাঙ্গ-কৃষ্ণাঙ্গ ও 

স্বাধীন-কৃতদাস সকলেই জিজ্ঞাসিত হবে। 

এমনকি রাসূলদেরকেও আপন সম্প্রদায় সম্পর্কে জিজ্ঞেস করা 

হবে এবং সম্প্রদায়কে তাদের রাসূল সম্পর্কে জিজ্ঞেস করা 

হবে । আল্লাহ বলেন, 


SPLALIO ASAT IA A SG} 
ন এল ০% KE AE) Sn 
ত 9 42 9% sO Lt LE G5 i» 


408 


www.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


SAA SEE 5 © SALT 23 DAI AE 
1:08 $O SABES, AMEE GN 
৭ 
“অতএব আমি অবশ্যই তাদেরকে জিজ্ঞেস করব যাদের কাছে 
রসূল প্রেরিত হয়েছিল এবং আমি অবশ্যই জিজ্ঞেস করব 
রাসূলগণকে ৷ অতঃপর আমি সজ্ঞানে তাদের কাছে অবস্থা বর্ণনা 
করব। বস্তুতঃ আমি অনুপস্থিত তো ছিলাম না। আর সেদিন 
যথাযথই ওজন হবে। অতঃপর যাদের পাল্লা ভারী হবে, তারাই 
সফলকাম হবে। আর যাদের পাল্লা হালকা হবে, তারাই এমন 
আয়াতসমূহ অস্বীকার করত ৷” (সুরা আ'রাফ ৬-৯) 
tx 48 LoS ds3 YB dh dy JE: JG ALDI gl or 
x Jl 029 J de 09 65] Bop cr dis > Ll 
3S ms 029 LE Ss a 
নবী করীম সা. বলেন, “কেয়ামতের দিন চারটি বিষয়ে জিজ্ঞেস 
না করা পর্যন্ত কোন বান্দার পা সামান্য পরিমাণ নড়বে না- তার 
বয়স, সে তা কোন কাজে নিঃশেষ করেছে। তার জ্ঞান, সে 
অনুপাতে কতটুকু আমল করেছে। তার সম্পদ, কোথেকে 
উপার্জন আর কোথায় খরচ করেছে। তার দেহ, কোন কাজে তা 
খর্ব করেছে” (তিরমিযী-২৪১৬) 


409 


www.islamerpath.wordpress.com 


Contents 


(৩) ভোগ বিলাসের বস্তু সম্পর্কে জিজ্ঞেস করা হবে 
সুস্বাদু খাদ্য ও নির্মল পানিয়, 


এমনকি পানকৃত মধু সম্পর্কেও জিজ্ঞেস করা হবে। 
আল্লাহ তা‘লা বলেন, 

NAS KO APIS LEAS} 
“অবশ্যই সেদিন তোমরা নেয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে৷” 
(সূরা তাকাসুর-৮) 
4 JE of ll cr LD pp 0 al Jig be U9 OY: Jb 

SU ll on ass ls Df 

নবী করীম সা. বলেন, “কেয়ামতের দিন সর্বপ্রথম মানুষকে 
নেয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে। বলা হবে, তোমাকে কি 
সুস্থ সবল দেহ দেইনি? তোমার জন্য শীতল পনিয়ের ব্যবস্থা 
করিনি?” (তিরমিযী-৩৩৫৮) 
সুতরাং কোনো নেয়ামতকেই ছোট মনে করা অনুচিত । 


410 


www.islamerpath.wordpress.com 


ae JE Coll h8 cn Ll spf cy dae I de 
UG CASS Je DIE a U8 GU) ss hal Uf dh 
or Sb U0 Ls GJ OB JG EY cp Sb 0 

Isl 
একব্যক্তি আব্দুল্লাহ বিন আমর রা. কে জিজ্ঞেস করল, আমরা 
কি দরিদ্র মুহাজির ছিলাম না? উত্তরে আব্দুল্লাহ বললেন, তোমার 
কি কোনো স্ত্রী আছে? সে বলল, হ্যাঁ..! তিনি বললেন, থাকার 
মত বাড়ী আছে? বলল, হ্যাঁ..{ বললেন, তবে তো তুমি ধনী । সে 
বলল, একজন খাদেমও আছে আমার! বললেন, তবে তো তুমি 
বাদশা ৷” (উমদাতুত তাফসীর) 


(৪) নাক, কান ও অন্তর সম্পর্কে জিজ্ঞেস করা হবে 
বান্দা যতবেশি সামর্থ্যবান হবে, 
ততবেশি তাকে জিজ্ঞেস করা 
হবে। আল্লাহ বলেন, 
F SHG LA I 
& ® Jr iE 5 
sel) 
“নিশ্চয় কান, চক্ষু ও অন্তঃকরণ 


এদের প্রত্যেকটিই জিজ্ঞাসিত 
411 


www.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


হবে৷” (সূরা ইসরা-৩৬) 

15 ls «dey Ie ly Sty 1G ly Ah dE Y 5365 JG 
LA DS cr EL MO 

কাতাদাহ রা. বলেন, না দেখে কখনো দেখেছি বলো না। না 

শুনে কখনো শুনেছি বলো না। না জেনে কখনো জেনেছি বলো 

না। কারণ, এসব কিছু সম্পর্কেই তুমি জিজ্ঞাসিত হবে।” 

তাফসীরে ইবনে কাছীর) 


* সর্বপ্রথম যাদেরকে জিজ্ঞেস করা হবে 

সুদী্ঘকাল মানুষ অপেক্ষমাণ থাকবে। সবার মনে চরম আতঙ্ক 
বিরাজ করবে। তাদের সামনে জাহান্নাম প্রদর্শন করা হবে। 
নবীগণ পর্যন্ত ভয়ে থাকবেন। অলিগণ অস্থির থাকবেন। 
মুমিনগণ পেরেশান হয়ে যাবেন। পাপিষ্ঠরা ঘর্মপুকুরে হাবুডুবু 
খেতে থাকবে। কেয়ামতের 
অবসান হটিয়ে অবশেষে 
হিসাবকাৰ্য শুরু হবে.. 

শেষ নবীর প্রতি দয়া ও তার 
উম্মতকে মর্যাদা দিতে গিয়ে 
সর্বপ্রথম আল্লাহ তা'লা এই 
উম্মতের হিসাবকার্য শুরু 


412 


www.islamerpath.wordpress.com 


Contents 


করবেন। 

যেমনটি নবী করীম সা. বলেন, 

less ALLL off idly le cr dh Sl BEANE 
0931 09 25 3 

“আমরা সর্বশেষ জাতি এবং আমাদের হিসাবই সর্বাগ্রে গৃহীত 

হবে। বলা হবে, উম্মী জাতি এবং তাদের নবী কোথায়? সুতরাং 

আমরা সর্বশেষে এসেছি, তবে সর্বাগ্রে থাকব” (ইবনে মাজা- 

৪২৯০) 

~ gal LD es 053s Gl Jal cr 0971 of : BY JE 

EL edt 

নবী করীম সা. আরো বলেন, “দুনিয়াবাসীর মধ্যে আমরাই 

সর্বশেষ জাতি । তবে কেয়ামতের দিন আমরাই সর্বাগ্রে থাকব। 

সকল সৃষ্টির পূর্বে আমাদেরই হিসাব-নিকাশ শুরু হবে” 

(মুসলিম-২০১৯) 


wwuw.islamerpath.wordpress.com 


হওয়ায় খুনাখুনি ও হত্যাযজ্ঞ বেড়েই চলেছে। নবী করীম সা. 
একে কেয়ামতের নিদর্শন বলে আখ্যা দিয়েছেন। 

FD JD: UG dl beg: 1G. Al IS > LISS Y 
“কেয়ামত সংঘটিত হবে না, যতক্ষণ না হত্যাযজ্ঞ বেড়ে যায়৷” 
(বুখারী-মুসলিম) 
রক্তের অধিকার সবচেয়ে বড় অধিকার । তাই সর্বপ্রথম এ 
বিষয়ের হিসাব শুরু হবে। 

shall S LD ps nll on sok bs dg: BY IE 
নবী করীম সা. বলেন, “কেয়ামতের দিন সর্বপ্রথম যে বিষয়ের 
ফায়সালা হবে, তা হলো রক্তের অধিকার ৷” (মুসলিম-৪৪৭৫) 
SS lis Lb dd dx a2 MT Jl ef: BY lB 
rs Y UB 525 Eyal OS aS Jd als fd A U9 
U2 aS Ll 953 GS lis 0] J353 Jol a oT Yop 
Afb oy8 OU mg Ll J23 DW Gall OS) 
নবী করীম সা. আরো বলেন, “কেয়ামতের দিন একজন 
অপরজনকে ধরে নিয়ে এসে বলবে, হে প্রতিপালক, সে আমাকে 
হত্যা করেছিল। আল্লাহ বলবেন, কেন তুমি তাকে হত্যা 
করেছিলে? সে বলবে, এজন্য হত্যা করেছি, যেন আপনার মর্যাদা 
উন্নীত হয়। প্রতিপালক বলবেন, মর্যাদা একমাত্র আমার জন্যই! 
অপর ব্যক্তি অন্য একব্যক্তিকে ধরে নিয়ে এসে বলবে, হে 


414 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


প্রতিপালক, সে আমাকে হত্যা করেছিল। আল্লাহ বলবেন, কেন 
তুমি তাকে হত্যা করেছিলে? সে বলবে, যেন অমুকের মর্যাদা 
বৃদ্ধি পায় । প্রতিপালক বলবেন, মর্যাদা তার জন্য নয়। অতঃপর 
তার জন্য অপরাধ সাব্যস্ত হয়ে যাবে” (তিরমিযী-৩০২৯) 
প্রতিটি মানুষের উচিত, রক্তের অপরাধ থেকে দূরে থাকা । 
ঝগড়া-বিবাদ, হানাহানি, মারামারি পরিত্যাগ করা । গোস্বাকালে 
নিজেকে নিয়ন্ত্রণে রাখা । 


* বিচারদিবসে মানুষের অবস্থা 

বিচারদিবস এক সুদীর্ঘ কঠিন দিবস, তবে আল্লাহ যার জন্য 
সহজ করে দেন মানুষের অবস্থা সেদিন হবে বিভিন্ন রকম । 
মহা প্রতাপশালী আল্লাহর সামনে সেদিন সকলেই ভীত সন্ত্রস্ত 
থাকবে। একে অন্যকে চিনতে চাইবে না। পরস্পর বংশ ভুলে 
যাবে। আল্লাহ বলেন 


& GHG IAS AESONI ol 3 Fe 5 
অতঃপর যখন শিঙ্গায় ফুঁৎকার দেয়া হবে, সেদিন তাদের 


পারস্পরিক আত্মীয়তার বন্ধন থাকবে না এবং একে অপরকে 
জিজ্ঞাসাবাদ করবে না” (সূরা মুমিনুন-১০১) 


415 


wwuw.islamerpath.wordpress.com 


বন্ধুত্ব যতই গভীর হোক, সম্পর্ক যতই পুরোনো হোক; 

কেয়ামতের দিন একে অন্যকে চিনতে চাইবে না। সকলেই 

নিজের পরিণাম নিয়ে চিন্তিত থাকবে আল্লাহ বলেন, 
vc KOCEALIANGY 

“(সেদিন) বন্ধু বন্ধুর খবর নেবে না ।” (সূরা মাআরিজ-১০) 

সেদিন মানুষ তার পরিবার ও বন্ধুদের থেকে পলায়ন করবে। 

ভাই-বোন থেকে দূরে থাকবে। সকল ক্ষমতার অবসান ঘটবে 


Es 


Ab LOMIE LG TE HALF AISLES + 
bl 

“সেই চিরঞ্জীব চিরস্থায়ী সত্তার সামনে সব মুখমণ্ডল অবনমিত 
হবে এবং ব্যর্থ হবে যে জুলুমের বোঝা বহন করবে।” (সূরা 
ত্বাহা-১১১) 
কত কঠিন হবে সেই দৃশ্য..!! 

1D) Seay Sz D5: BS JE 
নবী করীম সা. বলেন, “রাসূলগণ ছাড়া সেদিন কেউ কথা বলার 
সাহস পাবে না৷” (বুখারী-৭০০০) 
সেদিন সকলেই তার কৃতকর্ম হাতের সামনে উপস্থিত পাবে। 
আল্লাহ বলেন, 


416 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


ELLE Tx NING e085 SIL 5} 


24 ঙ 2 Ns EE Ad 


MET ANNE SEC EE 


rls JEG Il 
“সেদিন প্রত্যেকেই যা কিছু সে ভাল কাজ করেছে; চোখের 
সামনে দেখতে পাবে এবং যা কিছু মন্দ কাজ করেছে তাও, ওরা 
তখন কামনা করবে, যদি তার এবং এসব কর্মের মধ্যে ব্যবধান 
দুরের হতো! আল্লাহ তাঁর নিজের সম্পর্কে তোমাদের সাবধান 
করছেন। আল্লাহ তাঁর বান্দাদের প্রতি অত্যন্ত দয়ালু।” (সূরা 
আলে ইমরান-৪০) 


* ব্যক্তির রেখে যাওয়া আমল 
আল্লাহ বলেন, 


1 


rg io ee 


লিপিবদ্ধ করি। আমি প্রত্যেক বস্তু 
417 


wwuw.islamerpath.wordpress.com 


স্পষ্ট কিতাবে সংরক্ষিত রেখেছি” (সূরা ইয়াছিন-১২) 
প্রতিপালক মানুষের অবস্থা এবং কৃতকর্ম সংরক্ষণ করছেন। 
হ্যাঁ.. সেদিন প্রতিটি বস্তুর যথাযথ হিসাব নেওয়া হবে। দুনিয়াতে 
যা সে করেছে; কুরআনের জ্ঞান শিখেছে এবং এর প্রচার 
করেছে, সেবামূলক কাজ করেছে, নলকূপ স্থাপন করেছে, নদী 
প্রবাহিত করেছে, এতিমকে লালন করেছে, জ্ঞানের প্রসার 
করেছে অথবা সুসন্তান রেখে গেছে। এ সবই মৃত্যুর পর তার 
জন্য সাদাকায়ে জারিয়ার উপকরণ হবে। 
পক্ষান্তরে যে ব্যক্তি হারাম বস্তু 

রেখে গেছে। যেমন, মদ্যশালা, 
নৃত্যাগার, অশ্লীল টিভি চ্যানেল 

অথবা উপকথা সম্বলিত পুস্তক, খা 
তবে এসবই মৃত্যুর পর তার 


জন্য গুনাহ সরবরাহের মাধ্যম ~ 1 


হাশরের ময়দানে সবকিছুই সে SSE 


উপস্থিত দেখতে পাবে। আল্লাহ 


418 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


“সেদিন মানুষকে অবহিত করা হবে যা সে সামনে প্রেরণ 
করেছে ও পশ্চাতে ছেড়ে দিয়েছে। বরং মানুষ নিজেই তার 
নিজের চচক্ষুম্মান । যদিও সে তার অজুহাত পেশ করতে চাইবে” 
(সূরা ক্কিয়ামাহ ১৩-১৫) 

যে ব্যক্তি কোন গুনাহকে ছোট মনে করল, কেয়ামত দিবসে 
আল্লাহ তা বড় করে দেখবেন। 


3 SVG EE 23 kes SY) B 


E 


i 


BS 4 de J 
D3 SE SG 45 iil Be 24 55 3 i 
নবী করীম সা. বলেন, “তোমরা ছোট গুনাহ থেকে বেঁচে থেকো! 
কেননা তার উদাহরণ এঁ দলের ন্যায়, যারা একটি উপত্যকায় 
অবস্থান করল। সবাই ছোট ছোট লাকড়ি এনে জমা করল। 
অতঃপর লাকড়িগুলো দিয়ে তারা রুটি পাক করে খেলো। ছোট 
গুনাহের জন্য কাউকে ধরে ফেলা হলে নির্ঘাত সে ধ্বংস হয়ে 
যাবে৷” (আল-মু'জামুল কাবীর-৫৮৭২) 


* অধিকার আদায়ের ধাপসমূহ 

অধিকার (হক) আদায় বলতে কোনো বস্তুকে তার প্রকৃত 
মালিকের কাছে ফিরিয়ে দেয়া । মানুষের জন্য আল্লাহ অধিকার 
নির্ধারণ করেছেন। আল্লাহ নিজের জন্যও কিছু অধিকার ধার্য 


419 


www.islamerpath.wordpress.com 


Contents 


তবে এর জন্য জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হবে। 


আল্লাহর হক 

বান্দাদের উপর আল্লাহর অধিকার (হক) হল, তারা কেবল 
না। নামায প্রতিষ্ঠা করবে। যাকাত আদায় করবে। অন্যান্য 
এবাদতগুলো যত্বসহকারে আদায় করবে। কেয়ামতের দিন 
প্রথম প্রশ্নই হবে, “দুনিয়াতে তোমরা কীসের এবাদত করতে? 
এবাদতসমূহের মধ্যে সর্বপ্রথম হিসাব হবে নামাযের.. 

i ga HLT bys Lall dy salle ls HS A dhl da 
OF ss SE 8 Sud Ol ly Bl AB mls Ob So 
or EY 2 El S29 5 cA UE sg a2 pr | 
DS de dF Fn OG fF Las Al cp al be le HE ESS 
নবী করীম সা. বলেন, “কেয়ামতের দিন বান্দার আমলের মধ্যে 
সর্বপ্রথম হিসাব হবে নামাযের । নামাযের হিসাব ঠিকঠাক 
থাকলে সে সফলকাম হয়ে যাবে । আর যদি নামাযে ধরা খেয়ে 
যায়, তবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তবে যদি সামান্য 
ঘাটতি থাকে, তবে প্রতিপালক বলবেন, দেখ বান্দার কোনো 
নফল এবাদত আছে কিনা! থাকলে সেগুলো দিয়ে ফরয 

420 


www.islamerpath.wordpress.com 


Contents 


নামাযের ক্ষতিগুলো পূরণ করা হবে। এরপর অন্যসব আমলের 
হিসাব নেয়া হবে৷” (তিরমিষী-৪১৩) 


বান্দার হক 

আল্লাহ মানুষের একে অন্যের উপরও কিছু হক নির্দিষ্ট করে 
দিয়েছেন। পিতার কিছু হক রয়েছে সন্তানের উপর । আবার 
হক রয়েছে। স্বামী স্ত্রীর পারস্পরিক হক রয়েছে। এমনকি 
জীবজন্তুর প্রতিও কিছু হক 


রয়েছে। 

বান্দার হকসমূহের মধ্যে 
কেয়ামতের দিন সর্বপ্রথম 
হিসাব হবে রক্তের 
অধিকার ৷ সুতরাং যে ব্যক্তি 
অন্যের হাতে খুন হলো 


অথবা ছুরিকাঘাতে আহত 
হলো.. এর বিচার হবে সর্বপ্রথম । যেমনটি পূর্বোক্ত হাদিসে 
বৰ্ণিত হয়েছে। 


মানুষকে প্রহার করে অভ্যস্ত 


421 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


কেয়ামতের দিন প্রহারের মাধ্যমে এ ধরণের ব্যক্তিদের থেকে 
তারা প্রতিশোধ নেবে 

LL py 2 a3 V4 las Cr dy 0 be: BF HUG 
নবীজী আরো বলেন, “কোনো লোক যদি অপর কোনো লোককে 
প্রহার করে, তবে কেয়ামতের দিন তার থেকে অনুরূপ 
প্রতিশোধ নেয়া হবে৷” (মুসনাদে বাযযার) 
নবী করীম সা. বলেন, “অন্যায়ভাবে যাকে চাবুক দিয়ে আঘাত 
করা হয়েছে, কেয়ামতের দিন সে এর বদলা গ্রহণ করবে।” 
(বুখারী-মুসলিম) 


ol 8) SEY ডঁ al J UY: JL 


& alos to 
ca 423 S el Fel Gx 0 9d Rinoy bc Sly 
Yl: AG Lom Al Ps og Sax «Slat dl of 
Ss Y : aA ede, BY Ml dys Lozall ode ca SU 
C333 is Vy: BB dl do JES Halas Le GLb Dia 

ssl Ms eae 
নবী করীম সা. এর সম্মানিত স্ত্রী উম্মে সালামা রা. থেকে বর্ণিত, 
তিনি বলেন, একদা নবী করীম সা. আমার ঘরে ছিলেন। তাঁর 
হাতে ছিল মিসওয়াক। তিনি ছোট সেবিকাকে ডাকছিলেন। 
(কয়েকবার ডাকার পর) রাগান্বিত হয়ে গেলেন । অতঃপর উম্মে 
সালামা ঘর থেকে বেরিয়ে দেখলেন সে জন্তু নিয়ে খেলা করছে। 


422 


wwuw.islamerpath.wordpress.com 


বললেন, নবীজী তোমাকে ডাকছেন আর তুমি এখানে জন্তু নিয়ে 
খেলা করছ?! সে নবীজীর কাছে এসে বলল, এঁ সত্তার শপথ, 
যিনি আপনাকে সত্য দিয়ে প্রেরণ করেছেন, আমি শুনতে 
পাইনি। তখন আল্লাহর রাসূল বললেন, কেয়ামতের দিন 
প্রতিশোধের ভয় না থাকলে আমি এই মিসওয়াক দিয়ে 
তোমাকে ব্যথিত করতাম ৷” (আল-মু’'জামুল কাবীর-৮৮৯) 


পাওনাদার 

মানুষের হক কখনো বৃথা যাবে না। আল্লাহ তা'লা সকলকে নিজ 
নিজ অধিকার বুঝিয়ে দেবেন । এমনকি তা সামান্য হলেও! 
loch sg 3 i272 cr oS Le 4 SN 2 BS dl dy J 
a il Lo JF dK 0) Py Vy 03 SHY Nf S5 rail 
Sli 4 St Oly dls ju; 
নবী করীম সা. বলেন, “কেউ যদি 
অন্যের উপর অবিচার করে থাকে, 
তবে আজই যেন সে তা মীমাংসা 
করে নেয়। সেদিন আসার পূর্বেই, 
থাকবে না । সৎকর্ম থাকলে অবিচার 
অনুপাতে কেটে নেয়া হবে। নচেৎ 

423 


www.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


তার কৃত অপরাধের বোঝা তাকে বহন করতে হবে” (বুখারী) 
পাওনাদার আখেরাতে অবশ্যই তার পাওনা বুঝে নেবে। হয়ত 
সৎকর্মফল নিয়ে নেবে অথবা অসৎকর্মফলের বোঝা তার ঘাড়ে 
চাপিয়ে দেবে। দুনিয়ার স্বর্ণমুদ্রা বা রৌপ্যমুদ্রা সেখানে কোনই 
কাজে আসবে না। 


অপবাদ আরোপকারী 

কারো প্রতি ব্যভিচারের অপবাদ আরোপকারীকে দুনিয়াতেও 

এবং আখেরাতেও শাস্তি প্রদান করা হবে। এমনকি কৃতদাসের 

উপর ব্যভিচারের অপবাদ আরোপ করলে কেয়ামতের দিন 

মনিবের উপর যিনার দণ্ড কার্যকর হবে। 

VY) LD poe dr UB be ogy 33 SH BS cr: BY UG 
JB oS uf 

নবী করীম সা. বলেন, “যে ব্যক্তি তার কৃতদাসকে যিনার 

অপবাদ দিল, বাস্তবে এমনটি না হলে কেয়ামতের দিন তাকে 

বেত্রাঘাত করা হবে” (মুসলিম-৪৪০১) 


শক্তি, প্রভাব ও ক্ষমতার অপব্যবহার করে গরিব-দুঃখী মানুষকে 
নিপীড়নকারী থেকে কেয়ামতের দিন বদলা নেয়া হবে। 


424 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


d 0) dh ds b JES Bs YS Al Sn 5 We Of: ib 2 
bl SG erols peily Sirens B53 Bnd oS 
UF OF PL lies Ind5, yor, yb be Cte UE ¢ te 
Lbs UF cls dle VY, DY Gls OF e335 wk PLL Ale 
al mes B% PL] bie OF Oly DUS UK mess 09 PL 
Al dsm JB ngs S22 dx G3 JE Jad Dis ph 
gE ROD Bl TE js } ols Ls Ul 
J ash bd dias bls AIG SUL JE OK Sl 
SE blo el ful eels or be US DA 

আয়েশা রা. থেকে বর্ণিত হাদিসে এসেছে যে, একব্যক্তি নবী 
করীম সা. এর সামনে বসে বলতে লাগল, হে আল্লাহর রাসূল, 
আমার কিছু কৃতদাস রয়েছে। তারা আমাকে মিথ্যা বলে, আমার 
সাথে অবাধ্যতা ও বিশ্বাসঘাতকতা করে। ফলে আমি তাদের 
গালমন্দ করি। প্রহার করি। এতে কি আমার কিছু হবে? নবীজী 
উত্তরে বললেন, যতটুকু তারা তোমার অবাধ্য হয়েছে বা 
মিথ্যারোপ করেছে বা বিশ্বাসঘাতকতা করেছে ততটুকু তাদের 
থেকে হিসাব নেয়া হবে। আর তাদের প্রতি তোমার শাস্তি যদি 
অপরাধ অনুপাতে হয়ে থাকে, তবে তাতে তোমার কোনো 
সমস্যা হবে না। তবে যদি মাত্রাতিরিক্ত শান্তি দিয়ে থাক, তবে 
অতিরিক্ত শাস্তির প্রতিশোধ তোমাকে কেয়ামতের দিন পেতে 


425 


www.islamerpath.wordpress.com 


হবে।” একথা শুনে ব্যক্তি হাউমাউ করে কাঁদকে আরম্ভ করল। 
আল্লাহর রাসূল বললেন, তুমি কি আল্লাহর গ্রন্থ পাঠ কর না? 
(অর্থ-) “আমি কেয়ামতের দিন ন্যায়বিচারের মানদণ্ড স্থাপন 
করব। সুতরাং কারও প্রতি জুলুম হবে না। যদি কোনো আমল 
সরিষার দানা পরিমাণও হয়, আমি তা উপস্থিত করব এবং 
হিসাব গ্রহণের জন্যে আমিই যথেষ্ট ৷” (সূরা আশ্বিয়া-৪৭) তখন 
ব্যক্তিটি বলল, এখন তাদেরকে স্বাধীন করে দেয়াটাই আমার 
জন্য শ্ৰেয় মনে করছি। আপনাকে সাক্ষী রেখে বলছি, আজ 
থেকে তারা সকলেই স্বাধীন ৷” (তিরমিধী-৩১৬৫) 

এই হল অবিচারের পরিণাম। অবশ্যই তা থেকে আমাদের 
বিরত থাকা উচিত । অবিচার কেয়ামতের দিন অন্ধকার হয়ে 
দেখা দেবে। 


প্রশ্ন, কেয়ামতের দিন কীভাবে প্রতিশোধ নেয়া হবে? 

উত্তরঃ অবিচারের পরিবর্তে যদি তার সৎকর্মফল 

থাকে, তবে অনুরূপ কেটে নেয়া হবে। অন্যথায় 
অবিচারককে তাদের পাপভার বহন করতে হবে। 

Abel sgh 5 a0 cr PSI Lbs d iE or BE dl doy J 

a is Lo JF OK Ol BSD, bn OY Of J ps ace 

2 le Sw or Sle dS 1 Oly dls 9, 

“le 


426 


www.islamerpath.wordpress.com 


Contents 


নবী করীম সা. বলেন, “কেউ যদি অন্যের উপর অবিচার করে 
থাকে, তবে আজই যেন সে তা মীমাংসা করে নেয়। সেদিন 
আসার পূর্বেই, যেদিন দিরহাম-দীনার বলতে কিছু থাকবে না। 
সৎকর্ম থাকলে অবিচার অনুপাতে কেটে নেয়া হবে। নচেৎ তার 
কৃত অপরাধের বোঝা তাকে বহন করতে হবে।” (বুখারী- 
২৩১৭) 


জীবজন্তুদের হক 
পরম সুবিচারের বহিঃপ্রকাশ 
হল, কেবল মানুষের 
পারস্পরিক নয়; বরং 
অন্যায় অবিচারের প্রতিশোধও 
আল্লাহ গ্রহণ করবেন। 
Sl O38: Ee Il UG 
১% 5 ৮৮৩ 12 লা 
sb SLE co sll | SL) 
নবী করীম সা. 
দেয়া হবে; এমনকি শিংবাহী 


427 


www.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


ছাগল থেকে শিংবিহীন ছাগল (দুনিয়াতে কৃত আঘাতের 
পরিবর্তে) প্রতিশোধ গ্রহণ করবে৷” (মুসলিম-৬৭৪৫) 
কেউ যদি জীবজন্তুকে কষ্ট দিয়ে থাকে, তবে আখেরাতে এর 
বদলা নেয়া হবে। 
bye dle Gx te bd hal cade Bh dhl day JE 
J, ee Cr Ui Ys Usabl 255] Y JE 00 US lm 
Nl Als cn SG all of 
নবী করীম সা. বলেন, “জনৈক মহিলা একটি বিড়ালকে আটকে 
রেখে কষ্ট দিয়েছিল । বিড়ালটি কষ্টে মৃত্যুবরণ করলে এর 
পরিবর্তে এঁ মহিলা জাহান্নামে গিয়েছিল । আল্লাহ বললেন, আবদ্ধ 
রেখে তুমি তাকে খাদ্য দাওনি, পানি দাওনি; জমিন থেকে কিছু 
খাওয়ার জন্য ছেড়েও দাওনি ৷” (বুখারী-২২৩৬) 
এটিই হলো আল্লাহ তা‘লার ন্যায়পরায়ণতার শীর্ষ চূড়া । সকলের 
প্রাপ্যই তিনি যথাযথভাবে বুঝিয়ে দেবেন। 


আলোকিত থাকবে সৃষ্টির বিচারকার্য সমাধা করতে তিনি নূর 
ছড়িয়ে দেবেন। নবী ও শহীদদেরকে উপস্থিত করা হবে। 
আল্লাহ বলেন, 


428 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 

Sl les LE nil 5 ৰ 

NEE SASSY Us SEG I 
EE HEEL HE IE fe AOE i 
ন্যায় বিচার করা হবে- তাদের প্রতি অবিচার করা হবে না॥” 
(সূরা যুমার-৬৯) 
প্রশ্ন, কারা সেই সাক্ষী এবং কীসের উপর সাক্ষ্য দেবে? 
স্বয়ং আল্লাহ সর্বপ্রথম মানুষকে তাদের আমল জানিয়ে দেবেন। 
তিনিই প্রধান সাক্ষী । কোন কিছুই তার থেকে গোপনীয় নয়। 
আল্লাহ বলেন, 


Als JG ) LEC lA ff 
“তোমরা যা করছ তা তিনি প্রত্যক্ষ করছেন।” ( সুরা আলে 
ইমরান-৯৮) 


আমাদের নবী মোহাম্মাদ সা. ও তাঁর উম্মত সকল 


নবী রাসূলদেরকে আল্লাহ তা“লা 
সৃষ্টির প্রতি রহমতস্বরূপ প্রেরণ 
করেছিলেন। তারা মানুষকে 
সুসংবাদ দিয়েছেন এবং ভীতি 


429 


www.islamerpath.wordpress.com 


Contents 


প্রদর্শন করেছেন। কেউ তাদের কথা শুনেছে আবার কেউ 
eo LN 
HELE EWN NE SES 

y= 510) VE 
“অতএব, আমি অবশ্যই তাদেরকে জিজ্ঞেস করব যাদের কাছে 
রাসূল প্রেরিত হয়েছিল এবং আমি অবশ্যই রাসূলদেরকে 
জিজ্ঞেস করব। অতঃপর আমি সজ্ঞানে তাদের কাছে অবস্থা 
বর্ণনা কর বস্তুতঃ আমি অনুপস্থিত ছিলাম না।” (সুরা আ'রাফ 
৬,৭) 
বিভিন্ন সম্প্রদায় যখন তাদের কাছে আগত রিসালাতকে 
অস্বীকার করবে, তখন নবী মোহাম্মাদ সা. এবং তাঁর উম্মত 
সেই নবী রাসূলদের পক্ষে সাক্ষ্য দেবেন ৷ আল্লাহ বলেন, 

tr 5 2A & EN i AS Et | 

“যাতে করে তোমরা সাক্ষ্যদাতা হও মানবমণ্ডলীর জন্যে..” (সূরা 
বাক্ধারা-১৪৩) 
Db Ding Ld JS VLD Pa CS SF Ya sas 
56 Le 09455 ¢ Fo do ST IG ps Ud cay Ja ds 
Eh 5 sf OEE aly IE U5 ¢ DA Ay op US Lb or 


430 


www.islamerpath.wordpress.com 


de slapd 1553 bang al ila AS } 053 J IF DIS 
Jal bugls . CL ascd Fale dl O83 nll 
নবী করীম সা. বলেন, “কেয়ামতের দিন নূহকে ডাকা হবে। 
তুমি কি বাণী পৌঁছিয়েছিলে? বলবেন, হ্যাঁ। তার উম্মতকে 
জিজ্ঞেস করা হবে, তিনি কি তোমাদেরকে বাণী পৌঁছিয়েছেন? 
আসেনি প্রতিপালক বলবেন, তোমার পক্ষে কে সাক্ষ্য দেবে হে 
নূহ! তিনি বলবেন, মোহাম্মাদ ও তাঁর উম্মত । অতঃপর তোমরা 
তার পক্ষে সাক্ষ্য দেবে। এটিই হলো আল্লাহর বাণীর 
মর্মার্থ “এমনিভাবে আমি তোমাদেরকে মধ্যপন্থী সম্প্রদায় করেছি 
যাতে করে তোমরা সাক্ষ্যদাতা হও মানবমণ্ডলীর জন্যে” (সূরা 
বান্ধারা-১৪৩) 
সুতরাং উম্মতে মোহাম্মাদী হলো কেয়ামতের দিন সকল মানুষের 
উপর সাক্ষী । অন্য বর্ণনায়- উম্মতে মোহাম্মাদী সকল নবীদের 
পক্ষে তাদের সম্প্রদায়ের উপর সাক্ষ্য দেবে। 
zd axe dl ogg Jo 3 gl og: BE Jy UE 
5 FAB. PS US ¢ Daf Cal a A JES AS or 5 
+ aly AE U5 CA apt cpr JEG. Y OILS ¢ Fal Ja JUG 


431 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


Fle by 55. 5 0543 ¢ lis Gh fs JUS ag Ml pS 

+ led Al 5 badl of ML Lng byl Odd ¢ Wl 
নবী করীম সা. বলেন, “কেয়ামতের দিন একজন নবী আসবে, 
যার অনুসারী কেবল একজন আরেকজন আসবে, যার অনুসারী 
দু'জন বা ততোধিক। তাকে বলা হবে, তুমি কি আপন 
সম্প্রদায়ের কাছে বাণী পৌঁছিয়েছ? তিনি বলবেন, হ্যাঁ. 
অতঃপর তাদের সম্প্রদায়কে ডেকে বলা হবে, সে কি তোমাদের 
কাছে বাণী পৌঁছিয়েছে? তারা বলবে, না। নবীকে বলা হবে, কে 
তোমার পক্ষে সাক্ষ্য দেবে? বলবে, মোহাম্মাদ ও তাঁর উম্মত । 
অতঃপর উম্মতে মোহাম্মাদীকে ডেকে জিজ্ঞেস করা হবে, সেকি 
আল্লাহর বাণী পৌঁছিয়েছে? সকলেই বলবে, হ্যাঁ..! প্রতিপালক 
আমাদেরকে অবহিত করেছেন যে, নবীগণ আল্লাহর বাণী 
পৌঁছিয়েছেন। আর আমরা নবীর কথা সত্যায়ন করেছি।” 
(মুসলিম-৫৪৯) 


নবী মোহাম্মাদ সা. স্বীয় উম্মতের উপর সাক্ষী 

তিনি সাক্ষ্য দেবেন যে, তিনি উম্মতের কাছে আল্লাহর বাণী 
পৌঁছিয়েছেন। তাদেরকে ভীতিপ্রদর্শন করেছেন। সকল 
কল্যাণকর বিষয়ে সংবাদ শুনিয়েছেন। সকল অনিষ্ট থেকে 
তাদের সতর্ক করেছেন। আল্লাহ বলেন, 


432 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


5 
নত ৰ ৮2 বুলা + 
Db Bs? WEBI HIS 


উম্মতের মধ্য থেকে অবস্থা 
বর্ণনাকারী এবং আপনাকে ডাকব 
তাদের উপর অবস্থা 
বৰ্ণনাকারীরূপে ৷” (সূরা নিসা-৪১) 
স্মরণ করে তিনি কেঁদে ফেলেছিলেন। এমনকি অতি ক্রুন্দনের 
উৎসৰ্গ হোক) 

[3 dl dye bs JE Jo 131: sym cp dad BE UB 
Si: JE Sy cr al ff Gl: UE ¢ Ales Ale 


A Lal 8 oe lem 13] CLG } : AN oda cil Gs sll 55 

4) cb NM dr : BG JE {ld Dp de les 

. Obs ols 13 

একদা তাঁর নিকট আব্দুল্লাহ বিন মাসউদ বসা ছিলেন। তিনি 

বললেন, আমাকে কুরআন পড়ে শুনাও! ইবনে মাসউদ বললেন, 
433 


www.islamerpath.wordpress.com 


Contents 


আমি আপনাকে পড়ে শুনাবো? নবীজী বললেন, আমি অন্যের 
থেকে কুরআন শ্রবণ পছন্দ করি। ইবনে মাসউদ রা. বলেন, 
অতঃপর আমি সূরায়ে নিসার কিছু আয়াত পাঠ করে এই 
আয়াত পৰ্যন্ত পৌঁছলাম- (অর্থ-) “আর তখন কী অবস্থা দাঁড়াবে, 
যখন আমি ডেকে আনব প্রতিটি উম্মতের মধ্য থেকে অবস্থা 
বর্ণনাকারী এবং আপনাকে ডাকব তাদের উপর অবস্থা 
বৰ্ণনাকারীরূপে ৷” নবীজী বললেন, ব্যাস..! আমি নবীজীর দিকে 
তাকিয়ে দেখলাম তাঁর দু'চোখ দিয়ে অশ্রু ঝরছে।” (বুখারী- 
৪৭৬৩) 

কী পরিমাণ দয়া ও ভালোবাসা ছিল উম্মতের প্রতি । সুতরাং 
উম্মত হিসেবে আমরা যেন তার সেই সুধারণা রক্ষা করি। 
আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে তাঁকেও খুশি করে তুলি। 


প্রত্যেক রাসূল স্বীয় উম্মতের উপর সাক্ষী 

তঃপর নবীগণ নিজ নিজ সম্প্রদায়ের জন্য সাক্ষী হয়ে 
আসবেন। তারা আপন সম্প্রদায়ের প্রতি আল্লাহর বাণী 
পৌঁছানোর এবং শিরকের পরিণাম সম্পর্কে তাদেরকে সতর্ক 
করার পক্ষে সাক্ষী দেবেন ৷ আল্লাহ বলেন, 


I) i Ast 2 BL LIAVA 2 ah 4 BREE 
DALLES IAB KM PEE 
vo: aad OLIVE ALT ISDS HFS 


434 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


“প্রত্যেক সম্প্রদায় থেকে আমি একজন সাক্ষী আলাদা করব; 
অতঃপর বলব, তোমাদের প্রমাণ আন। তখন তারা জানতে 
পারবে যে, সত্য আল্লাহর এবং তারা যা গড়ত, তা তাদের কাছ 
থেকে উধাও হয়ে যাবে” (সুরা কাসাস-৭৫) 

আয়াতে সাক্ষী বলতে নবীগণ উদ্দেশ্য । 


প্রহরী ফেরেশতাগণ 
প্রহরী ফেরেশতাগণ কখনই মানুষ থেকে পৃথক হন না। জাগ্রত 
অবস্থায় বা নিদ্রায়. সর্বক্ষণ তারা আমল সংরক্ষণের কাজে 
ব্যস্ত । মানুষের সকল কথা এবং কাজ তারা সংরক্ষণ করেন। 
আল্লাহ তা'লা বলেন, 
2524 LAGS Hire cio 

DEES SS Ct TS 
“যে কোন কাজই তোমরা কর আমি তোমাদের নিকট উপস্থিত 
থাকি৷” (সূরা ইউনুস-৬১) 
কেয়ামতের দিন তারা মানুষের জন্য সাক্ষী দেবে। কতবার সে 
নামায পড়েছে, কতবার সে আল্লাহর দরবারে দোয়া করেছে, 
কতবার কুরআন পাঠ করেছে। 


মানুষ নিজের বিরুদ্ধে সাক্ষ্য দেবে 
কৃত পাপের স্বীকারোক্তি দেবে। কাফেররা তাদের কুফুরি 
সম্পর্কে সাক্ষ্য দেবে । অপরাধীরা তাদের অপরাধের কথা বলতে 


435 


www.islamerpath.wordpress.com 


Contents 


থাকবে। একাধিক সাক্ষীর উপস্থিতিতে তারা অস্বীকার করার 
সাহস পাবে না৷ আল্লাহ বলেন, 


© ai BE LBL I LAG 3 

\ve pel 
“তারা নিজেদের বিরুদ্ধে স্বীকার করে নিয়েছে যে, তারা কাফের 
ছিল৷” (সূরা আনআম-১৩০) 


জমিনের সাক্ষ্য 

জমিন তার উপর কৃত সকল 
আমলের সাক্ষ্য দেবে। নামাযী 
ব্যক্তির নামায সম্পর্কে সাক্ষ্য 
দেবে। মুজাহিদদের প্রতিটি 
পদক্ষেপ সম্পর্কে সাক্ষ্য দেবে। 
সম্পর্কেও সাক্ষ্য দেবে। চুরের 
চুরি বলে দেবে। খুনির খুন ফাঁস করে দেবে। অপরাধীদের 
সেদিন পলায়নের কোনো পথ থাকবে না৷ আল্লাহ বলেন, 


AE w 


°0-t DNEOUHS BHOSLE Af E45} 
“সেদিন সে তার বৃত্তান্ত বর্ণনা করবে, কারণ আপনার 
পালনকর্তা তাকে আদেশ করবেন” (সূরা যিলযাল ৪,৫) 


436 


www.islamerpath.wordpress.com 


Sut eg } 0d je doy 15: JG Ls 5,2 dl or 
: db bl dius dle UUs al bd; JET le 
5 0 bb de JF Ll sae F de a5 of bls OB 
bls odd Spx d iS Se SF 
আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, একদা নবী করীম সা. উপরোক্ত 
বৃত্তান্ত-বৰ্ণনা কী? সবাই বলল, আল্লাহ ও তাঁর রাসূলই অধিক 
জানেন। বললেন, তার বৃত্তান্ত-বর্ণনা হল, প্রত্যেক স্বাধীন ও 
কৃতদাস তার বুকে কী কী কাজ করেছে সেগুলো প্রকাশ করা। 
সে বলবে, অমুক আমার উপর অমুক দিন অমুক কাজ 
করেছে..!” (তিরমিষী-২৪২৯) 
ol or od Sly ol eb ol or bid : BS Al J 
EE MOT 
নবীজী আরো বলেন, “তোমরা জমিনকে সংরক্ষণ কর, কারণ 
তা হল তোমাদের মাতা সদৃশ মানুষ তার উপর যত কাজ 
করেছে, কেয়ামতের দিন সে সকল কাজের সাক্ষ্য দেবে।” 
(তাবারানী) 
পালনকর্তার সাথে সাক্ষাত করতে হবে, তাঁর সামনে দাঁড়াতে 
হবে জানার পরও মানুষ কী করে অপরাধে লিপ্ত হয়! 


437 


www.islamerpath.wordpress.com 


Contents 


অঙ্গ-প্রত্যঙ্গের সাক্ষ্য 

যে চোখ দিয়ে সে দেখেছে, যে কান দিয়ে 
সে শুনেছে, যে হাত দিয়ে সে স্পর্শ 
করেছে, যে পা দিয়ে হেটে চলেছে; 
এমনকি দেহের চামড়াও একদিন সাক্ষ্য 
দেবে। তেমনি পেট, পিঠ, গোছা, উরু 
ইত্যাদিও..! 

আল্লাহ বলেন, 


EE CEG FEY 
4G 54445 HE CABLES 
1০ HE 


সাথে কথা বলবে এবং তাদের পা তাদের কৃতকর্মের সাক্ষ্য 


দেবে” (সূরা ইয়াসিন-৬৫) 
অন্য আয়াতে আল্লাহ বলেন, 


$৩ SA CASE reds AE ME ICELS¥ 


‘tl 
“যেদিন প্রকাশ করে দেবে তাদের জিহ্বা, তাদের হাত ও 


He 


তাদের পা, যা কিছু তারা করত ৷” (সূরা নূর-২৪) 


438 


www.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


EO OS BE 
Hob ds 0 nl ble op JE dol dy MUG SS 
NY) 5 de ym 3 GS] 25 JG fh ds JE AB cps SA 
SSI LOLS ses Dale pol diy GS U3 2 lal 
cs df All Goss GBI SEN Jy ad do 3 bye 

oll cus Sx bers Slax dis PN cms 
আনাছ রা. বলেন, একদা আমরা নবী করীম সা. এর কাছে 
কীজন্যে আমি হাসছি? বললাম, আল্লাহ ও তাঁর রাসূলই অধিক 
জানেন । বললেন, আল্লাহর সাথে বান্দার সংলাপ স্মরণ করে..। 
বান্দা বলবে, হে প্রতিপালক! আপনি কি আমাকে অবিচার থেকে 
মুক্তি দেবেন না? প্রতিপালক বলবেন, অবশ্যই! সে বলবে, আজ 
আমি নিজসত্তা ছাড়া অন্য কারো সাক্ষ্য গ্রহণ করব না। অতঃপর 
প্রতিপালক বলবেন, তোমার সাক্ষ্য গ্রহণের জন্য আজ তুমিই 
যথেষ্ট । পাশাপাশি তোমার সাথে আছে লিপিকার ফেরেশতা 
অতঃপর তার মুখ বন্ধ করে দেয়া হবে। অঙ্গ প্রত্যঙ্গকে বলা 
হবে, বল! অতঃপর অঙ্গসমূহ তার কৃতকর্মের বিবরণ তুলে 
ধরবে। অতঃপর পুনরায় কথা বলার অনুমতি দেয়া হলে সে 
নিজের অঙ্গসমূহকে লক্ষ্য করে বলবেঃ ধিক তোদের! তোদের 


439 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


বাঁচানোর জন্যই তো আমি মিথ্যা বলছিলাম । তোদেরকে আগুন 
থেকে রক্ষা করতে চেয়েছিলাম ৷” (মুসলিম-৭৬২৯) 
অন্য হাদিসে নবী করীম সা. কেয়ামতের দিন বান্দাদের 
প্রশ্নোত্তর পর্বের বিবরণ দিতে গিয়ে বলেন, 
Ek Gd Else be Ls G5 dds Les Elo; Drs 
Sl os ok SHES DE CBS Ea MT IEF) 
S28 Gl sliss 55 55d IE 55 Le BS fe IS 
Ds Bl Ds 405 bs Sind Ds sas les LL 4 
Ale hl Lif cil 
“,. অতঃপর তৃতীয়জন অনুরূপ বলতে থাকবে। বলবে, হে 
আপনার রাসূলদের প্রতি বিশ্বাসী ছিলাম দুনিয়াতে আমি নামায 
পারবে বলবে । প্রতিপালক বলবেন, এখানে এসেও মিথ্যা বলছ? 
অতঃপর বলা হবে, এখন আমার পক্ষের সাক্ষী বের করব। 
এমনসময় সে নিজেকে নিয়ে চিন্তা করতে থাকবে; কে তার 
বিরুদ্ধে সাক্ষী দিতে পারে..! অতঃপর তার মুখে মোহর এঁটে 
দেওয়া হবে। উরু, মাংস ও হাড়কে বলা হবে, সাক্ষ্য দাও! 
অতঃপর এগুলো তার কৃতকর্ম সম্পর্কে সাক্ষ্য দেবেঃ এ হলো 


440 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


মুনাফিক, এ হলো মিথ্যুক, নিজের সম্পর্কে সে অজুহাত পেশ 
করছে, এর উপর প্রতিপালক অসন্তুষ্ট হয়েছেন।” (মুসলিম- 
৭৬২৮) 


পাথর ও বৃক্ষকুলের সাক্ষ্য 
এগুলোও কেয়ামতের দিন মানুষের পক্ষে বিপক্ষে সাক্ষ্য দেবে। 


মুয়াযযিনের জন্য আযানের সাক্ষ্য দেবে। হাদিসে আছে, 
Dye Se C3 DY SB: BY JU 
Yj. Ys Al Vy ox O34 

Ld end as 
যতদূর পর্যন্ত পৌঁছায়, তত দূর 
পর্যন্ত যত জ্বিন, ইনসান এবং 
পক্ষে সাক্ষ্য দেবে।” (বুখারী- 
৫৮৪) 


হিসাব গ্রহণের পূর্বে নিজের হিসাব নিজেই করে নাও! 
আমল পরিমাপের পূর্বে নিজের আমল মেপে নাও! 
আল্লাহর সামনে উপস্থিত হতে পূর্ণ প্রস্তুত হয়ে যাও! 


441 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


মীযান (মানদণ্ড) 


হাশরের ময়দানে সবাইকে যথাযথ প্রতিফল প্রদানের জন্য 
মানুষের কৃতকর্ম পরিমাপ করতে মানদণ্ড স্থাপন করা হবে। 
আমল পরিমাপের ধাপ শুরু হবে প্রশ্নোত্তর ও হিসাব নিকাশ 
শেষে ৷ কারণ, হিসাব-নিকাশ হলো আমলের প্রতিদান নির্ধারণের 
জন্য, আর পরিমাপ হলো আমলের পরিমাণ নির্ণয়ের জন্য; যেন 
পরিপূর্ণ প্রতিফল সাব্যস্ত হয়, বিন্দুমাত্র তারতম্যের কোন 
অবকাশ না থাকে। 


* কী সেই মীযান? 

* কী তার বৈশিষ্ট্য? কেমন তার আকৃতি? 
* কী পরিমাপ করা হবে? 

* সকল কৃতকর্মই কি মাপে আসবে? 


442 


wwuw.islamerpath.wordpress.com 


ভূমিকা 

মীযান (মানদণ্ড) স্থাপন সংক্রান্ত দলীলসমূহ 
মীযান এর আকৃতি 

সুক্ম পরিমাপ 

মীযানে কী কী রাখা হবে 

ওজন অনুযায়ী পরিণাম নির্ধারণ 


কাফেরদের আমলসমূহ 
মীযানে সবচে’ ভারী আমল 


443 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


ভূমিকা 

আল্লাহ তা‘লা কুরআনুল কারীমে মীযানের কথা উল্লেখ করে 
তার জন্য যথাযথ প্রস্তুতি নিতে মানুষকে আদেশ করেছেন। নবী 
করীম সা. মীযানের বর্ণনা দিয়ে তাতে ভারী ও হালকা আমল 
সম্পর্কে উম্মতকে অবহিত করেছেন। 


* মীযান স্থাপন সংক্রান্ত প্রমাণ 
আল্লাহ বলেন, 
2 (Ly 93 


23 ও 


AI bs EE 2 AS EA 
1 E207 জৰ 24৭ TE 
Gy IHL, 
tv: SN RO 2G 
মানদণ্ড স্থাপন করব সুতরাং কারও প্রতি জুলুম হবে না । যদি 
কোনো আমল সরিষার দানা পরিমাণও হয়, আমি তা উপস্থিত 
করব এবং হিসাব গ্রহণের জন্য আমিই যথেষ্ট” (সূরা আশ্বিয়া- 
8৪৭) 
অন্য আয়াতে আল্লাহ বলেন, 


444 


www.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


AOI ALES KH lS SY 


44 fl ENA 

AALS 5 © SALLLS DI, (oS) 21% 
০ ১4০ এ 44 

1 0x30 OUHELEIAHL Sa 


J = 
অতঃপর যখন শিঙ্গায় ফুঁৎকার দেয়া হবে, সেদিন তাদের 
পারস্পরিক আত্মীয়তার বন্ধন থাকবে না এবং একে অপরকে 
জিজ্ঞাসাবাদ করবে না । যাদের পাল্লা ভারী হবে, তারাই হবে 
সফলকাম । আর যাদের পাল্লা হালকা হবে তারাই নিজেদের 
ক্ষতি সাধন করেছে, তারা দোযখেই চিরকাল বসবাস করবে৷” 
(সূরা মুমিনুন ১০১-১০৩) 
uli—> oll 3 uLLS EUR uk HEL JE 

sds Ades al Milos 
নবী করীম সা. বলেন, “দুটি বাক্য, উচ্চারণে অতি সহজ, তবে 
মীযানে অনেক ভারী হবে এবং দয়াময় আল্লাহর কাছেও বাক্য 
দু'টি প্রিয়ঃ 

seg dB Sore ail BH Sos 

অর্থঃ (আমরা আল্লাহর প্রশংসা ও পবিত্রতার গুণগান করছি। 
মহান আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি” (বুখারী-৬০৪৩) 
আব্দুল্লাহ বিন মাসউদ রা. এর পায়ের দুই গোছা সম্পর্কে নবীজী 


বলেছিলেন, 
445 


www.islamerpath.wordpress.com 


il or JE oll 3 bd 
“ওই দুটি পা মীযানে ওহুদ পর্বত অপেক্ষা ভারী পড়বে।” 
সামনে বিস্তারিত বিবরণ আসছে। 


* মীযানের আকার 
কুরআন হাদিসের বর্ণনাসমূহে চিন্তা করলে স্পষ্ট বুঝে আসে যে, 
মীযান হবে প্রকৃত মানদণ্ড । পরিমাপ করার জন্য একটি কজা ও 
দু'টি পাল্লা থাকবে। একটি ভারী হলে অপরটি হালকা হয়ে 
যাবে। তবে এর আয়তন সম্পর্কে স্পষ্ট কিছু বর্ণিত নয়। আল্লাহ 
ছাড়া এর সঠিক আয়তন সম্পর্কে কেউ অবগত নয়। সেটি হবে 
বিশাল এক মানদণ্ড ৷ 
43 053 38 LL py lll og: JE BS gl or: Ul or 
J555 ¢ lis Oy of Db: ATAU J xg DN 5 Slal 
diet bs dilecss s HOU sed HE Sa EHF sds dls 
ls > 
নবী করীম সা. বলেন, “কেয়ামতের দিন মীযান স্থাপন করা 
হবে। সকল আসমান ও জমিন যদি তাতে পরিমাপ করতে হয়, 
করা যাবে। ফেরেশতাগণ বলবেন, হে প্রতিপালক, কার জন্য 
পরিমাপ হবে? আল্লাহ বলবেন, আমার সৃষ্টি থেকে যার জন্য 
ইচ্ছা! তখন ফেরেশতাগণ বলবেন, আমরা আপনার পবিত্রতা 


446 


www.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


ঘোষণা করছি । সত্যিই, আমরা আপনার যথাযথ উপাসনা করতে 
পারিনি ৷” (যুস্তাদরাকে হাকিম-৮৭৩৯) 


* সুক্ম এক মানদণ্ড 
চরম সুবিচারের বহিঃপ্রকাশ । মানুষের ছোট-বড় সকল কৃতকর্ম 
সেখানে তোলা হবে। আল্লাহ বলেন, 


23 পৰব 


ELIE IAA 2 coy 55} 


oS OCC SE SA SE 
TARY { 
সুতরাং কারও প্রতি জুলুম হবে না। যদি কোনো আমল সরিষার 
দানা পরিমাণও হয়, আমি তা উপস্থিত করব এবং হিসাব 
গ্রহণের জন্য আমিই যথেষ্ট ৷” (সূরা আম্বিয়া-৪৭) 


প্রশ্ন, মীযান কি একটি হবে নাকি একাধিক? 

উত্তরঃ একাধিক মীযানও হতে পারে। হতে পারে 
প্রত্যেক মুমিনের জন্য পৃথক মানদণ্ড । অথবা মুমিনদের জন্য 
এক মীযান এবং কাফেরদের জন্য ভিন্ন মীযান। প্রত্যেক 
উম্মতের জন্য পৃথক পৃথক মীযানও হতে পারে। এর সঠিক 
জ্ঞান কেবল আল্লাহর কাছেই । তবে 


447 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


ETASET 
আয়াত থেকে বুঝা যায় যে, মীযান একাধিক হবে। আবার উক্ত 
আয়াতে মানদণ্ড বলতে পরিমাপকৃত বিষয়ও উদ্দেশ্য হতে 
পারে। 


* মীযানে কী রাখা হবে? 

নিজেই? 

উলামায়ে কেরাম এ বিষয়ে বিভিন্ন মত প্রকাশ করেছেন। 
সর্বাধিক গ্রহণযোগ্য মত হলো, সবগুলোই পরিমাপযোগ্য । বিভিন্ন 
হাদিসে এর প্রমাণ পাওয়া যায় । 


কৃতকর্ম পরিমাপ 
কতিপয় হাদিসে মানুষের কৃতকর্ম 
পরিমাপের কথা বলা হয়েছে। 


JG lor: in lor 
S$ ULLE LAI Je hits LK 
dl lb 2 d] lx lil 

aiotg Nl sis sll 


448 


www.islamerpath.wordpress.com 


নবী করীম সা. বলেন, “দুটি বাক্য, যা উচ্চারণে অতি সহজ, 
তবে মীযানে অনেক ভারী এবং দয়াময় আল্লাহর কাছেও বাক্য 
দু'টি প্রিয়ঃ যার অর্থঃ (আমরা আল্লাহর প্রশংসা ও পবিত্রতার 
গুণগান করছি। মহান আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি” 


(বুখারী-৬০৪৩) 
অন্যত্ৰ নবীজী বলেন, “আল্লাহর প্রশংসা পাঠ মীযানকে ভরে 


দেবে” (মুসলিম-৫৫৬) 


আমলনামা পরিমাপ 

মানুষের কৃতকর্মের বিবরণ-সম্বলিত আমলনামা পরিমাপ হবে। 
নবী করীম সা. কালেমায়ে শাহাদাৎ লিখিত কাগজ মীযানে 
স্থাপন সংক্রান্ত হাদিসের মধ্যে বলেন, 


tx BIL 38) de gl on xy Cie: & dh J) Jb 
HEE ST PSOE 
ld Gwe 9 de BM fod cy bY ld eh Lin oe 
Y al s slr bus DOL: hh dd bY: ds kl 
35 IE Of 5 BUN ALY Of Ul US Bly d EAS Ie db 
Y 0]: J553 dom oda pa Bal ods ls ©) bs 5d dy) 
Dad S55 ai S$ Bayly a5 3 Doll 033 JE dls 

sh dl oe JE BG Bal UE 


449 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


“একব্যক্তিকে কেন্দ্র করে কেয়ামতের দিন সকল সৃষ্টির মধ্যে 
হৈ-চৈ পড়ে যাবে। তার বিপক্ষে নিরানব্বইটি সংরক্ষিত কাগজ 
উন্ক্ত করা হবে প্রতিটি কাগজ দৃষ্টিসীমা পরিমাণ দীর্ঘ । আল্লাহ্‌ 
বলবেন, এগুলো তুমি অস্বীকার করতে পারবে? সে বলবে, না 
হে প্রতিপালক! বলবেন, আমার পক্ষ থেকে নিযুক্ত ফেরেশতাগণ 
কি তোমার প্রতি অবিচার করেছে? সে বলবে, না হে 
প্রতিপালক! প্রতিপালক বলবেন, তোমার কিছু বলার আছে? 
তোমার কি কোন নেকী আছে? অতঃপর লোকটি ভয় পেয়ে 
বলবে, না। প্রতিপালক বলবেন, নিশ্চয় তোমার জন্য আমার 
কাছে একটি পুণ্য রয়েছে। আজ তোমার প্রতি অবিচার করা 
হবে না। অতঃপর একটি কাগজ বের করা হবে যেখানে লেখা 
day sito le Sl ANY AL I al al 

সে বলবে, হে প্রতিপালক! এতগুলো বিশাল তালিকার সামনে 
এই ছোট্ট চিরকুটের কীই-বা মূল্য! প্রতিপালক বলবেন, আজ 
তোমার প্রতি অবিচার করা হবে না। অতঃপর সকল 
কাগজগুলো এক পাল্লায় রাখা হবে এবং ছোউ্ট চিরকুট অপর 
পাল্লায় রাখা হবে। অতঃপর দীর্ঘ কাগজগুলোর পাল্লা ধপাস 
করে পড়ে যাবে এবং ছোট্ট চিরকুটের পাল্লা ভারী হয়ে যাবে। 
আল্লাহর নামের বিপরীতে কোন কিছু ভারী হতে পারে না।” 
(তিরমিযী-২৬৩৯) 

বুঝা গেল, মানুষের আমলনামাও পরিমাপ হবে। 


450 


wwuw.islamerpath.wordpress.com 


j প্রাসঙ্গিক 
1 শুধু “লা ইলাহা ইল্লাল্লাহ” জান্নাতে প্রবেশ করিয়ে 
“দেবে? 
হাদিসে বলা হয়েছে যে, একত্ববাদের স্বীকৃতি সকল গুনাহকে 
মুছে দেয়। যে স্বীকৃতির পর মুরতাদ হওয়ার ভয় থাকে না। 
ইসলাম থেকে বের হওয়ার অবকাশ থাকে না। তবে যদি 
মুরতাদ হওয়ার আশঙ্কা থাকে, তবে তার “লা ইলাহা ইল্লাল্লাহ” 
কেবল একটি বাক্য উচ্চারণ ছাড়া কিছু নয় । 
SAU AGIA ses GAL LES s cdl sed 
Ll asl ds en Gb cM SLAY IE sa iG 
যে ব্যক্তি “লা ইলাহা ইল্লাল্লাহ” বলবে, সে জান্নাতে প্রবেশ 
করবে। উত্তরে তিনি বললেন, যে ব্যক্তি “লা ইলাহা ইল্লাল্লাহ” 
বলবে এবং তার সমুদয় অধিকার ও ফরযগুলো আদায় করবে, 
সেই জান্নাতে প্রবেশ করবে৷” 
হ্যা. “লা ইলাহা ইল্লাল্লাহ” তখনই জান্নাতে প্রবেশের উপকরণ 
হবে, যখন এ বাক্যের সমুদয় চাহিদা পূরণ হবে। মুনাফিকরা 
না; বরং তাদের ঠিকানা জাহান্নামের সর্বনিম্নেই হবে। কারণ, 


451 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


তারা কেবল মুখেই বলে, অন্তরে বিশ্বাস করে না। অঙ্গ প্রত্যঙ্গ 
দিয়ে তার চাহিদাগুলো পূরণ করে না। 


স্বয়ং ব্যক্তিও পরিমাপ হতে পারে 
এভাবে যে, ব্যক্তিকে মীযানে উঠানো হলো। অতঃপর তার 
কৃতকর্ম অনুযায়ী তার পাল্লা ভারী বা হালকা হলো । 
ইবনে মাসউদ রা. এর ঘটনা সম্বলিত হাদিসে এর বিবরণই 
এসেছে তিনি নবী করীম সা. এর সাথে একবার একটি বৃক্ষের 
পাশ দিয়ে অতিক্রম করছিলেন। নবী করীম সা. তাকে সেই 
বৃক্ষে উঠে মিসওয়াক তৈরির জন্য একটি ঢাল কেটে আনার 
আদেশ করলেন। ইবনে মাসউদ ছিলেন হালকা দেহগড়নের। 
তিনি গাছে উঠে ঢাল কাটছিলেন। ঠিক সেই মুহূর্তে বাতাস এসে 
কাপড় সরিয়ে ফেললে তার পায়ের দুই নলা প্রকাশ হয়ে যায় । 
তার দু'পায়ের ছিপছিপে নলা দেখে সবাই হেসে উঠে। নবী 
করীম সা. বললেন, 
ds Led 5 Gly al BB cp IOS ¢ 
if 2 ls 
তোমরা হাসছ কেন? তার দুই সরু নলা দেখে? এ সত্তার শপথ, 
যার হাতে আমার প্রাণ, তার দুই সরু নলা মীযানে ওহুদ পর্বত 
থেকেও অধিক ভারী পড়বে ৷” (মুসনাদে আহমদ-৩৯৯১) 


452 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


কীসে তার দুই পা’কে মীযানে ভারী করল? নিঃসন্দেহে তা তার 
দীর্ঘ নামায, অধিক পরিমাণে রোযা.. ইত্যাদি৷ 
আর ইবনে মাসউদ ব্যতীত যে ব্যক্তিবর্গ নিজেদের দেহকে সুঠাম 
ও স্থূলকায় বানিয়েছে বাহ্যত সুদর্শন পোশাক পরলেও অভ্যন্তর 
রয়ে গেছে নোংরা, তাদের ব্যাপারে নবীজী বলেন, 
iogn Cis dl be 04 Y LE os opel abl Jl SU 4) 
tA 0] lol: BS JU 
0 EOI AL 4 Fy 
আল্লাহর কাছে সে মশার ডানা পরিমাণ মূল্যায়নও পাবে না। 
অতঃপর বললেন, তোমরা চাইলে পাঠ কর.. “কেয়ামতের দিন 
তাদের জন্য আমি মানদণ্ড স্থাপন করব না” (সুরা কাহফ-১০৫)- 
(বুখারী-৪৪৫২) 


ব্যক্তির পরিণাম তার আমলের পরিমাপ অনুপাতে নির্ধারণ হবে 
সুতরাং যার সৎকর্মফলের পাল্লা ভারী হবে, সে জান্নাতে যাবে। 
আর যার অসৎকর্মফলের পাল্লা ভারী হবে, সে জাহান্নামে যাবে। 
তবে যদি আল্লাহ ক্ষমা করে দেন অথবা তার ব্যাপারে 
সুপারিশকারীদের সুপারিশ গ্রহণ করেন। আল্লাহ বলেন, 


453 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


28 DA ALG SE SEY 5 LB ¥ 
হু, AR NE NG MANAGE 50 EEA 

a- ALMOST ALES HE 
“আর সেদিন যথাযথই ওজন হবে। অতঃপর যাদের পাল্লা ভারী 
হবে, তারাই সফলকাম হবে। আর যাদের পাল্লা হালকা হবে, 


তারাই এমন হবে, যারা নিজেদের ক্ষতি করেছে। কেননা, তারা 
আমার আয়াতসমূহ অস্বীকার করত ৷” (সূরা আ'রাফ ৮,৯) 


প্রশ্ন, যাদের সৎকাজের পাল্লা এবং অসৎকাজের পাল্লা 

সমান-সমান হবে, তাদের কী উপায়? 

উত্তরঃ এদের ঠিকানা হবে আ'‘রাফে। আ'রাফবাসী 
জান্নাত ও জাহান্নামের মধ্যস্থলে থাকবে। যেমনটি আল্লাহ 
বলেছেন, 


[ৰ রে 24 # , EE চুব পলে A BS TSA 
LASSE 44 J0 SIA SS Lee 45} 
1:31, 


454 


www.islamerpath.wordpress.com 


Contents 


“এবং আ‘রাফের উপরে অনেক লোক থাকবে তারা প্রত্যেককে 
তার তার চিহ্ন দ্বারা চিনে নেবে।” (সূরা আ’রাফ-৪৬) 
আ‘রাফবাসীর পরিণাম-স্থল বিলম্বে নির্ধারণ হবে। পরিণাম-স্থল 
নির্ধারণ শেষে জান্নাতবাসী জান্নাতে চলে যাবে আর 
জাহান্নামবাসী জাহান্নামে প্রবেশ করবে। অতঃপর সুপারিশের 
প্রেক্ষিতে আ'রাফবাসীকে আল্লাহ তা‘লা জান্নাতে প্রবেশ 
করাবেন । এটি হবে দয়াময় আল্লাহর পক্ষ থেকে পরম করুণা । 
জান্নাত ও জাহান্নামবাসীর আলোচনা শেষে আল্লাহ তালা 
আ‘রাফবাসীর বিবরণ এভাবে দিয়েছেন 


HEAT ANE Ib IS SUH EEGs CES} 
0 hs Gos KEI ATS 


tv - 1:5 
“উভয়ের মাঝখানে থাকবে একটি প্রাচীর এবং আ'রাফের 
উপরে অনেক লোক থাকবে তারা প্রত্যেককে তার চিহ্ন দ্বারা 
চিনে নেবে। তারা জান্নাতীদেরকে ডেকে বলবেঃ তোমাদের 
উপর শান্তি বর্ষিত হোক । তারা তখনও জান্নাতে প্রবেশ করবে 
না, কিন্তু প্রবেশ করার ব্যাপারে আগ্রহী হবে। যখন তাদের দৃষ্টি 
জাহান্নামীদের উপর পড়বে, তখন বলবে, হে আমাদের 


455 


www.islamerpath.wordpress.com 


Contents 


প্রতিপালক, আমাদেরকে এ জালেমদের সাথী করবেন না॥” 
(সূরা আ’রাফ ৪৬,৪৭) 


* কাফেরদের কৃতকর্ম 
ব্যক্তি চায় কাফের হোক বা মুসলিম; কারও প্রতি আল্লাহ বিন্দু 
পরিমাণ অবিচার করবেন না। অনেক কাফেরের আমল ওজনই 
করা হবে না । আল্লাহ বলেন, 


LATAIASE sss SS iy 
0S KOT LS oe 
“তারাই সে লোক, যারা তাদের পালনকর্তার নিদর্শনাবলী এবং 
তাঁর সাথে সাক্ষাতের বিষয় অস্বীকার করে। ফলে তাদের কর্ম 


নিষ্ফল হয়ে যায়। সুতরাং কেয়ামতের দিন তাদের জন্য আমি 
কোন গুরুত্ব স্থির করব না৷” (সুরা কাহফ-১০৫) 


প্রথম প্রকার 

যারা সীমালঙজ্ঘন করেছে এবং দুনিয়াতে বিশৃঙ্খলা ছড়িয়েছে। 
তাদের সকল কৃতকর্ম পরিত্যাজ্য । মূলত কর্ম সম্পাদনকালেই 
তারা কোন ফলাফল আশা করেনি। তাদের এসব কৃতকর্মকে 
আল্লাহ অন্ধকার বলে আখ্যায়িত করেছেন৷ আল্লাহ বলেন, 


456 


www.islamerpath.wordpress.com 


d i TN AE EES ইঁ a APG 
SEL BFF IGT LE GF SAB} 
ES GTR AS EE 15) ) 4 SPI EY 


tr ALO AGHA 
“অথবা (তাদের কর্ম) প্রমত্ত সমুদ্রের বুকে গভীর অন্ধকারের 
ন্যায়, যাকে উদ্বেলিত করে তরঙ্গের উপর তরঙ্গ, যার উপরে ঘন 
কালো মেঘ আছে। একের উপর এক অন্ধকার । যখন সে তার 
হাত বের করে, তখন তাকে একেবারেই দেখতে পায় না। 
আল্লাহ যাকে জ্যোতি দেন না, তার কোন জ্যোতিই নেই ৷” (সূরা 
নূর-৪০) 


দ্বিতীয় প্রকার 

দুনিয়াতে যারা পরকালে প্রতিদানের আশায় সৎকাজ করেছে, 
জনসেবামূলক কাজ ইত্যাদি.. এর বিনিময় তাকে দুনিয়াতেই 
দিয়ে দেয়া হবে হয়তো তাদের ধনসম্পদ বাড়িয়ে দেওয়া হবে, 


Contents 


হবে অথবা বিপদ দূর করা হবে। তবে পরকালে এসব কর্ম 


কোনোই উপকারে আসবে না। কারণ, আমল কবুলের একমাত্র 
শর্তই হল, আল্লাহর প্রতি ঈমান । 


457 


www.islamerpath.wordpress.com 


Contents 


তথাপি আল্লাহর নিকট সৎ ও অসৎ কাফের এক নয়। তাই তো 
তাদের সৎকর্মীদেরকে দুনিয়াতেই প্রতিদান দিয়ে দেন। আল্লাহ্‌ 
বলেন, 


tig) LEG CGN ID IEF 
Je IA AAS © A a 
\০ ১৯ EO RSA MEAN AALS Ee Re 
\1- 
“যে ব্যক্তি পার্থিব জীবন ও তার চাকচিক্যই কামনা করে, হয় 
আমি দুনিয়াতেই তাদের আমলের প্রতিফল ভোগ করিয়ে দেব 
এবং যাতে তাদের প্রতি কিছুমাত্র কমতি করা হয় না। এরাই 
সেসব লোক যাদের জন্য আগুন ছাড়া কিছুই নেই ৷ তারা এখানে 
যা কিছু করেছিল সবই বরবাদ করেছে; আর যা কিছু উপার্জন 
করেছিল, সবই বিনষ্ট হলো” (সূরা হুদ ১৫,১৬) 


আল্লাহ তাদের কৃতকর্মের কিছু দৃষ্টান্ত বর্ণনা করেছেন, 
মরীচিকা সদৃশ 

কারণ, তারা এসব কাজের বিনিময়ে প্রতিদান আশা করে। অথচ 
প্রতিদানে এরা কিছুই পাবে না । তার দৃষ্টান্ত এ পিপাসিত ব্যক্তির 
ন্যায়, যে মরীচিকাকে পানি মনে করে আল্লাহ্‌ বলেন, 


458 


www.islamerpath.wordpress.com 


Contents 


— 


্ ae ad ন EC - 172% io 

VEL ICL Ls SLAALLY 
Ed 

4 EE LTE LE ES Z SE 


EEE (OLE ot 
পিপাসিত ব্যক্তি পানি মনে করে শেষপর্যন্ত যখন সে তার কাছে 
যায়, তখন কিছুই পায় না এবং পায় সেখানে আল্লাহকে, 

তঃপর আল্লাহ তার হিসাব চুকিয়ে দেন। আল্লাহ দ্রুত হিসাব 
গ্রহণকারী ৷” (সূরা নূর-৩৯) 


ছাই সদৃশ 
লাকড়ি আগুনে পুড়ে যাওয়ার পর যা অবশিষ্ট থাকে, তাকেই 
ছাই এবং কয়লা বলা হয়। কাফেরদের আমল সেই ছাইয়ের 
ন্যায়, যা সামান্য বাতাস এলেই বিক্ষিপ্ত হয়ে উড়ে যায় । 

459 


www.islamerpath.wordpress.com 


Contents 


যে, 


ধূলিঝড়ের দিন। তাদের উপার্জনের কোনো অংশই তাদের 
করতলগত হবে না৷ এটাই দূরবর্তী পথভ্রষ্টতা । (সুরা ইবরাহীম- 
১৮) 


প্রশ্ন, কাফেরদের কৃতকর্ম অগ্রাহ্য কেন? 

উত্তরঃ আল্লাহ তা‘লা মানুষকে সৃষ্টি করেছেন কেবলই 
তার উপাসনার জন্য । তাদেরকে আদেশ করেছেন আনুগত্যের ৷ 
পাশাপাশি যুগে যুগে নবী-রাসূল প্রেরণ করে তাদেরকে 
সুসংবাদের সাথে সাথে শাস্তির ভয়ও দেখিয়েছেন। নবীগণ 
তাদেরকে প্রমাণসহ সত্য বুঝিয়েছেন। তথাপি তারা বিমুখতার 
পথ বেছে নিয়েছে আল্লাহর বাণী অস্বীকার করেছে। অথচ তারা 


460 


www.islamerpath.wordpress.com 


Contents 


পাগল ছিল না । ফলে নিজেদের কৃতকর্মের দ্বারাই তারা শাস্তির 
যোগ্য হয়েছে। 
সেদিন সকল মানুষকে আল্লাহ উপস্থিত করবেন। সকলের 
হিসাব নেবেন হাশরের ময়দানের সেই বিচারালয়ে। সেদিনে 
LEVEE Ee UG A 
OE AL ef GIES SH Sided 55 
18: 222) 
আমার শরীক মনে করতে, তারা কোথায়?” (সুরা কাসাস-৬২) 
তোমরা বড় মনে করতে? যাদের নৈকট্য অর্জন সচেষ্ট ছিলে? 
আল্লাহর রাজত্বে তাদেরকেও অংশীদার ভাবতে! আজ তারা 
কোথায়? কেন তোমাদের মুক্ত করতে আসছে না? 
আল্লাহ বলেন, 
oad) 4 AA 223055} 
"no 


উত্তর দিয়েছিলে?” (সূরা কাসাস-৬৫) 
অন্যত্ৰ আল্লাহ বলেন, 


461 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


3b DIIGGOLR LEO LICH IEG} 
\\- Ase, OLAS 

“আর যার পাল্লা হালকা হবে, তার ঠিকানা হবে হাবিয়া। আপনি 

জানেন তা কী? প্ৰজ্বলিত অগ্নি ।” (সূরা ক্কারিআ ৮-১১) 

আল্লাহর বাণী, 


ৰ নন LS AHN ন oA a; 16,40 4 EE SY } 
SSI SL Ga 530 Ce 


Vo - er 073 4 © ORS EA 
PEO 0 Cet 
করেছে, তারা জাহান্নামেই চিরকাল বসবাস করবে। আগুন 
তাদের মুখমণ্ডল দগ্ধ করবে এবং তারা তাতে বীভৎস আকার 
ধারণ করবে। তোমাদের সামনে কি আমার আয়াতসমূহ পঠিত 
হতো না? তোমরা তো সেগুলোকে মিথ্যা বলতে ৷” (সূরা মুমিনুন 
১০৩-১০৫) 


প্রশ্ন, কাফেরদের হিসাব নেয়া হবে কি? 


উত্তরঃ সবাইকে প্রশ্ন করা হবে এবং সকলের কাছ 
থেকেই হিসাব নেওয়া হবে। 


462 


www.islamerpath.wordpress.com 


Contents 


প্রশ্ব, কাফেরদের ঠিকানা তো জাহান্নাম; তারপরও 
কেন তাদের হিসাব নেয়া হবে? কেন তাদের কৃতকর্ম 
পরিমাপ করা হবে? 
আল্লাহর বাণী 


‘+: OL ELE LG} 
“তাদেরকে থামাও, তারা জিজ্ঞাসিত হবে” (সুরা সাফফাত-২৪) 
উত্তরঃ বিভিন্ন কারণে তাদেরকে প্রশ্ন করা হবে তন্মধ্যে, 


(১) ন্যায়বিচার ও তাদের বিপক্ষে প্রমাণ প্রতিষ্ঠার উদ্দেশ্যে 
যাতে তাদের কোনোরূপ যুক্তি বা অজুহাত উপস্থাপন করার 
ADL, 


32 Es G32 Gepdll HR LS \ 2%} 
L El NE SIUC 


£ EAL 10) CR ENS 
“আর আমলনামা সামনে রাখা হবে। তাতে যা আছে; তার 
কারণে আপনি অপরাধীদেরকে ভীত-সন্ত্রস্ত দেখবেন। তারা 
বলবে, হায় আফসোস, এ কেমন আমলনামা । এ যে ছোটবড় 
কোন কিছুই বাদ দেয়নি; সবই এতে রয়েছে। তারা তাদের 
কৃতকর্মকে সামনে উপস্থিত পাবে। আপনার পালনকর্তা কারও 
প্রতি জুলুম করবেন না৷” (সুরা কাহফ-৪৯) 

463 


www.islamerpath.wordpress.com 


Contents 


(২) লাঞ্চিত করার উদ্দেশ্যে. 


IEE AANA LE S55 ES NGI 33 

Y rN &O Ga 2 NG) Ke TEE 
“আর যদি আপনি দেখেন; যখন তাদেরকে প্রতিপালকের 
সামনে দাঁড় করানো হবে। তিনি বলবেন, এটা কি বাস্তব সত্য 
নয়? তারা বলবে, হ্যা.. আমাদের প্রতিপালকের কসম! তিনি 
বলবেন, অতএব স্বীয় কুফরের কারণে শাস্তি আস্বাদন কর” 
(সূরা আনআম-৩০) 


(৩) মৌলিক বিধানাবলীর পাশাপাশি শরীয়তের শাখা-গত 
বিধানসমূহ পালনেও তারা আদিষ্ট. 

ফলে যেসব বিষয়ে তারা অবজ্ঞা করেছে ও সত্যের বিরুদ্ধাচরণ 
করেছে, সেসব বিষয়ে তাদেরকে জিজ্ঞেস করা হবে। 

নামায, রোযা ও যাকাত ইত্যাদি ফরয বিষয় পরিত্যাগ সম্পর্কেও 
তাদের জিজ্ঞেস করা হবে। 


# LS SI HIS HO SS I 
v-1:clo &O or 


464 


www.islamerpath.wordpress.com 


“আর মুশরিকদের জন্য রয়েছে দুর্ভোগ, যারা যাকাত দেয় না 
এবং পরকালকে অস্বীকার করে” (সূরা ফুসসিলাত ৬,৭) 
অপরাধীদের সম্পর্কে আল্লাহ বলেন, 
HO MT Ee 
Al EOIN ASSES OI ALT LEO 
gn 
বলবে, আমরা নামায পড়তাম না, অভাবগ্রস্তকে আহার্য্য দিতাম 
না, আমরা সমালোচকদের সাথে সমালোচনা করতাম এবং 
আমরা প্রতিফল দিবসকে অস্বীকার করতাম” (সূরা মুদ্দাছছির 
৪২-৪৬) 


(8) কৃতকর্মে তারতম্য হবে 

প্রবেশের জন্য নয়। যেমনটি কাফের অবস্থায় মৃত্যুবরণকারী 

আবু তালেব (নবীজীর চাচা) সম্পর্কে আব্বাস বিন আব্দুল 

মুত্তালিব রা. জিজ্ঞেস করেছিলেনঃ 

EN iy by OF SB tg Ib bl Cs ja 14 dy b 

ESTES OTT SNES HS 
SUH oa Jel 


465 


www.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


করতে পেরেছেন? তিনি তো আপনাকে নিরাপত্তা দিতেন, 
আপনার জন্য রাগান্বিত হতেন নবীজী বললেন, হ্যাঁ.. সে পায়ের 
গোছা পরিমাণ আগুনের মধ্যে আছে। আমি না হলে তার ঠিকানা 
জাহান্নামের সর্বনিম্ন স্তরে হতো” (মুসলিম-৫৩১) 

বুঝ গেল, আবু তালেব আবু লাহাব অপেক্ষা লঘু শান্তির মধ্যে 
আছে। 


প্রশ্ন, কাফেরদের আমলনামা কীভাবে ওজন হবে? 

পাল্লায় রাখার মত কোন সৎকর্ম কি তাদের থাকবে? 
উত্তরঃ কাফেরদের কৃতকর্ম মীযানের উভয় পাল্লায় রাখা হবে। 
এক পাল্লায় তার কুফর ও শিরকের আমল রাখা হবে, অপর 
পাল্লায় রাখার মত কিছু থাকবে না। এভাবে কুফরের পাল্লা ভারী 
পড়বে। 
পূর্বেই আলোচিত হয়েছে, কোন কাফের যদি সৎকর্ম করে থাকে, 
তবে আল্লাহ দুনিয়াতেই এর বিনিময় দিয়ে দেবেন। আল্লাহ 


466 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


OSL ARENT L530 

\N= 
“যে ব্যক্তি পার্থিব জীবন ও তার চাকচিক্যই কামনা করে, হয় 
আমি দুনিয়াতেই তাদের আমলের প্রতিফল ভোগ করিয়ে দেব 
এবং যাতে তাদের প্রতি কিছুমাত্র কমতি না করা হয়। এরাই 
সেসব লোক যাদের জন্য আগুন ছাড়া কিছুই নেই ৷ তারা এখানে 
যা কিছু করেছিল সবই বরবাদ করেছে; আর যা কিছু উপার্জন 
করেছিল, সবই বিনষ্ট হল” (সূরা হুদ ১৫,১৬) 
শিরক সকল সংৎকর্মকে ধ্বংস করে দেবে। ফলে আখেরাতে 
তার প্রাপ্য বলতে কিছুই থাকবে না । আল্লাহ বলেন, 


ডর ah { < টী ন ঙ SET 1 Pe 
IH ede VE 0 SB SHH LIE A} 
ঞ i? 2 
0 


nt nd 


(3 w 
q 


CLA DBHRGATGTSHBO DAR I 
Ng. 


2 
Kd A a 3 oS ৰ 
LR KNEE EAL ALNLEIVLATLS OE 
FO DAL IBID LEIIT ETA 
পন 25> 


1-4 CSG LS LEH 

“আসমান ও জমিনের চাবি তাঁরই নিকট । যারা আল্লাহর 

আয়াতসমূহকে অস্বীকার করে, তারাই ক্ষতিগ্রস্ত । বলুন, হে 

মূৰ্খরা, তোমরা কি আমাকে আল্লাহ ব্যতীত অন্যের এবাদত 

করতে আদেশ করছ? আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তীদের 
467 


www.islamerpath.wordpress.com 


Contents 


আপনার কর্ম নিষ্ফল হবে এবং আপনি ক্ষতিগ্রস্তদের একজন 
হবেন বরং আল্লাহরই এবাদত করুন এবং কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত 
থাকুন” (সূরা যুমার ৬৩-৬৬) 
নবী করীম সা. থেকে বর্ণিত যে, কাফেরের সৎকর্মের প্রতিদান 
দুনিয়াতেই দিয়ে দেয়া হবে। ফলে কেয়ামতের দিন সে খালি 
হাতে আল্লাহর কাছে আসবে । 
Bil GG Lx cs Cob As YAS) EB Sl dyes SE 
Gil SB IF bs ozs Ab 38 Cf 55 SG Gs 
NE ELEY HS ES SY sl KB 
নবী করীম সা. বলেন, “মুমিনের সৎকর্মের ব্যাপারে আল্লাহ 
বিন্দুমাত্র অবিচার করবেন না। দুনিয়াতেও আল্লাহ এর সুফল 
দেবেন এবং আখেরাতে উত্তম বিনিময় দান করবেন। পক্ষান্তরে 
কাফেরের সৎকর্মের ফল দুনিয়াতেই আল্লাহ ভোগ করিয়ে 
দেবেন। অতঃপর যখন আখেরাতে সে আল্লাহর কাছে আসবে, 
তখন প্রতিফল দেওয়ার মতো কোনো সৎকর্ম তার ভাণ্তারে 
থাকবে না৷” (মুসলিম-৭২৬৭) 


রর প্রশ্ন, কাফেদেরকে তে প্রশ্নই করা হবে না। 
2 BO DLL es PAT} 


468 


www.islamerpath.wordpress.com 


Contents 


YA 


“পাপীদেরকে তাদের পাপকর্ম সম্পর্কে জিজ্ঞেস করা হবে না” 
ll কাসাস-৭৮) এবং অপর আয়াতে 


Fd 


so EOS ILGAIITIOALSIIIY 
Lik Ee 

“এটা এমন দিন, যেদিন কেউ কথা বলবে না। এবং কাউকে 
তাওবা করার অনুমতি দেয়া হবে না।” (সূরা মুরসালাত 
৩৫,৩৬) 
আয়াতদ্বয়ের ব্যাখ্যা কী? 
উত্তরঃ কেয়ামতের দিন কাফেরদের অবস্থা দু'ধরনের হবেঃ 
(১) মুমিনদের ন্যায় তাদেরকে সৎকর্ম কিংবা অসৎ কর্ম সম্পর্কে 
কোনো জিজ্ঞাসাই করা হবে না। বরং তাদেরকে কেবল লাঞ্চিত 
করার উদ্দেশ্যে প্রশ্ন করা হবে। কেন চুরি করেছ? কেন ব্যভিচার 
করেছ? .. 
(২) কেয়ামতের ময়দানে বিভিন্ন পর্যায় থাকবে। হিসাব নিকাশ, 
আমলনামা বিতরণ, সীরাত, হাউযে কাউসার..। সে দিনটি হবে 
অনেক দীর্ঘ । কিছু কিছু পর্যায়ে তাদের জিজ্ঞেস করা হবে আর 
কিছু কিছু পর্যায়ে তাদের জিজ্ঞেস করা হবে না। 


* মীযানে অতিভারী আমল 


469 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


আমল যতই আল্লাহর প্রিয় হবে, ততই মীযানে তা ভারী পড়বে। 
আর মীযানে সৎকর্মের পাল্লা ভারী হলেই সে চিরসফলদের 
অন্তর্ভুক্ত হয়ে যাবে। 

আমলের মধ্যেও আবার কিছু প্রকার রয়েছে; ছোট বড়, অধিক 
পুণ্যময়, অল্প পুণ্যময়, হালকা ভারী..। নবী করীম সা. মীযানে 
ভারী কতিপয় আমলের কথা বলে গেছেন । তন্মধ্যে.. 


(১) সৎচরিত্র 


সাধারণ একটি গুণ; 0 
হাস্যোজ্জ্বল চেহারা আর নরম k 


কথা। যাদেরকে সৎচরিত্র )) ২ 
দেওয়া হয়েছে, সদা মুচকি Ee) 
হাসি যাদের চেহারায় লেগে 

থাকে এবং যাদের শিষ্টাচার উত্তম, মীযানে তাদের আমল 
সবচেয়ে ভারী হবে। দয়াময় আল্লাহর কাছেও তারা অতিপ্রিয় 
বিবেচিত হবে। 

নবী করীম সা. ছিলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী । তাঁর 
আচরণ ছিল সর্বশ্রেষ্ঠ কুরআনুল কারীমে আল্লাহ তা‘লা তার 
চরিত্রের প্রশংসা করে বলেন, 


0 KOI LG} 


470 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


“আপনি অবশ্যই মহান চরিত্রের অধিকারী” (সুরা ক্কালাম-৪) 

অন্য আয়াতে বলেন, 

lS HALLE LLAMA LIES 
\oa dls Er 

পক্ষান্তরে আপনি যদি রাগ ও কঠিন হৃদয় হতেন তাহলে তারা 

আপনার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যেত ৷” (সূরা আলে ইমরান- 

১৫৯) 

সৎচরিত্রের প্রশংসায় নবীজী বলেন, 

dl ls ws GE LEI pps ail Olige GS Con eg JO] 

ssl WI oss 

“কেয়ামতের দিন মীযানে সবচে’ ভারী হবে সৎচরিত্র। ইতর 

এবং অশিষ্ট লোকেরা আল্লাহর ঘৃণার পাত্র ।” (মুসনাদে আহমদ- 

২৭৫৫৫) 


(২) আল্লাহর জিকির 

অধিক পরিমাণে আল্লাহর জিকির এবং তাসবিহ-তাহলিল 
মানুষকে আল্লাহর নিকটবতী করে দেয়। যে যাকে ভালোবাসে, 
তার স্মরণ বা আলোচনা সে বেশি করে। সুতরাং যে আল্লাহকে 
ভালোবাসবে, আল্লাহর স্মরণও সে বেশি বেশি করবে। 


471 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


আল্লাহ বলেন, 
EGS NG 5: Be by 
\o8 :5,5l 
“তোমরা আমাকে স্মরণ কর, 


আমিও তোমাদেরকে স্মরণ করব” (সূরা বাক্কারা-১৫২) 
অন্য আয়াতে আল্লাহ বলেন, 


AI st rT 6} 


re:clN © ke CL SEES 
জন্য আল্লাহ প্রস্তুত রেখেছেন ক্ষমা ও মহাপুরষ্কার ৷” (সূরা 
আহ্যাব-৩৫) 
t Ledls Fh wo wl, Al FE PIE 


2 


sl 
foe 1535 of or Ss Dlly AI TU) or I 2s FIs 

dbs dl 53 JG fh IG ¢ GGL lps 0 palo ly pass 
নবী করীম সা. বলেন, “শ্রেষ্ঠ আমল, প্রতিপালকের কাছে সবচে’ 
খাঁটি, স্তর বৃদ্ধিকারী এবং স্বর্ণ-রূপা দান অপেক্ষা উৎকৃষ্ট আমল 
সম্পর্কে কি আমি তোমাদের বলব? তাছাড়া এটি যুদ্ধক্ষেত্রে 
শত্রুদের শিরশ্ছেদ বা তোমাদের শহীদ হওয়া অপেক্ষা অধিক 


472 


www.islamerpath.wordpress.com 


Contents 


উত্তম আমল! সবাই বলল, বলুন হে আল্লাহর রাসূল! বললেন, 
তা হলো আল্লাহর যিকির ৷” (মুসনাদে আহমদ-২১৭০২) 
3 LY SLE 0] A dy bid Bd ds BY do oe 
bby BU Jl, YB JG a cl Ab Sale Sj 
Js BSS, 
একব্যক্তি এসে নবী করীম সা. কে জিজ্ঞেস করল, হে আল্লাহর 
রাসূল, ইসলামের বিধিবিধান আমার কাছে অধিক মনে হচ্ছে। 
আমাকে নির্দিষ্ট কোনো আমল বলে দিন, যার উপর আমি 
অবিচল থাকব! নবীজী বললেন, তোমার জিহ্বা যেন সর্বদা 
আল্লাহর স্মরণে সজীব থাকে ৷” (মুসনাদে আহমদ) 
জিকির মীযানে অনেক ভারী পড়বে নবী করীম সা. বলেন, 
: onl d] oles c Sl 3 ELE Ll) Je hae SUS 
cdl dl bsp oat Bl Sos 
“দুটি বাক্য, উচ্চারণে অতি সহজ, তবে মীযানে অনেক ভারী 
হবে এবং দয়াময় আল্লাহর কাছেও বাক্য দু'টি প্রিয়ঃ 
al dhl ls oat Ios 
অর্থঃ (আমরা আল্লাহর প্রশংসা ও পবিত্রতার গুণগান করছি। 
মহান আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি” (বুখারী-৭১২৪) 
উত্তম জিকির হলো, ‘আলহামদুলিল্লাহ’ বলা মীযানে তা অনেক 
ভারী হবে। 


473 


www.islamerpath.wordpress.com 


Contents 


hl Goss COAL SE dh aad cOUY hs sll : BB JE 

EAR NE. ORT? 
নবী করীম সা. বলেন, “পবিত্রতা ঈমানের অর্ধেক। 
‘আলহামদুলিল্লাহ’ মীযানকে ভরে দেয়। ‘ছুবহানাল্লাহ’ এবং 
‘আলহামদুলিল্লাহ’ আসমান-জমিনের মধ্যস্থল পূর্ণ করে দেয়৷” 
(মুসলিম-৫৫৬) 


(৩) আল্লাহর জন্য কোনোকিছু ওয়াকফ করা 
ওয়াকফ হলো জমি বা সম্পদের 
নির্দিষ্ট কোনো অংশ আল্লাহর জন্য aS 
নির্দিষ্ট করে দেওয়া । ফলে কেউ 
আর তা বিক্রি করতে পারবে না। 
তা থেকে উপার্জিত সমুদয় অর্থ 

FF 


সেবামূলক কাজে ব্যয় হবে। আর Nz 
ওয়াকফকারীর জন্য এটি ~ 


সাদাকায়ে জারিয়া'” উপকরণ “i 


হবে। 

se Bo DD on DY) de sl pT cy Sb 3: Be U8 

1 tbe ds 5 a ee fe 

নবী করীম সা. বলেন, “মানুষ মরে গেলে তিনটি ব্যতীত সব 

আমল তার বন্ধ হয়ে যায়ঃ সাদাকায়ে জারিয়া, তার রেখে যাওয়া 
474 


wwuw.islamerpath.wordpress.com 


জ্ঞান যার দ্বারা মানুষ উপকৃত হয় অথবা সুসন্তান যে তার জন্য 
দোয়া করে” (মুসলিম-৬৯৯৫) 

We a2 ww Sls dF 7 cll LL OBE “ Jy JB 
by al aly essa 9) dg Gocony dt le diy otig te 


a2 3 db or lai Bae lolz be sf obs dal 
Se Ln or inl Sl 
নবী করীম সা. বলেন, “মৃত্যুর পর যে সব আমল মুমিনের সঙ্গে 
গিয়ে মিলিত হবেঃ তার শেখানো ও প্রচারকৃত জ্ঞান, রেখে আসা 
নিৰ্মিত মসজিদ, পথিক-মুসাফিরদের জন্য তৈরি ঘর, প্রবাহকৃত 
ও খননকৃত পুকুর এবং জীবদ্দশায় সুস্থ অবস্থায় প্রদানকৃত 
সাদকা। সর্বশেষ সাথে থাকবে তার মৃত্যুপরবর্তী জীবন ৷” 
(ইবনে মাজা-২৪২) 
ON suey Uys dl Gl] Nl dai dS ah il on: 
ll ex Slr dy S909 9 
নবী করীম সা. বলেন, “আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রেখে এবং 
তাঁর প্রতিশ্রুতি সত্য জেনে আল্লাহর রাস্তায় যে একটি অশ্ব 
লালন করল, তাকে পরিতৃপ্ত করা, পানি পান করানো, তার বিষ্ঠা 
এবং প্রস্রাব.. সবই কেয়ামতের দিন সৎকর্মের অন্তর্ভুক্ত হবে৷” 


(বুখারী-২৬৯৮) 


475 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


এসব বর্ণনাসমূহের দ্বারা ওয়াকফের ফযিলত উপলব্ধি করা 
যায় । 
UF, Jb Ll Yb oll fl ok imdb bl of: dl 
Da na SK domadl He Ek ile Ad) dial a 
dy UB Al IG eh UG she on 2) bk on FE Ws 
dy dl iodlb 3 PE { O55 be lias Gs INES 0 } AN ods 
b lis > AG 3 dk AOL dy b JE Bd 
a3, by ml das lls om dl dal ol of { Ont 
LS te BB dl dys JEG dl SUT Sm 4 dy be lie dhl Le 
2 JG cm BN dS dt of of Sls SB Le x Ss El Jb 
<F 3 SU om mlb pf ends dl Jy) b dl I 
আবু তালহা রা. মদিনার আনসারীদের মধ্যে সবচে’ ধনী ব্যক্তি 
ছিলেন। তার কাছে অধিক প্রিয় ছিল মসজিদে নববীর পাশে 
অবস্থিত ‘বায়রুহা’ নামক একটি নিজস্ব খেজুর বাগান। তা ছিল 
মসজিদের ঠিক কেবলার দিকে। নবী করীম সা. সেখানে 
ঢুকতেন এবং সেখান থেকে পানি পান করতেন। 
অতঃপর যখন আয়াত নাযিল হলো 


476 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


“কস্মিনকালেও কল্যাণ লাভ করতে পারবে না, যদি তোমাদের 
প্রিয় বস্তু থেকে তোমরা ব্যয় না কর” (সুরা আলে ইমরান-৯২) 
তখন আবু তালহা রা. নবীজীর কাছে গিয়ে বললেন, আল্লাহ 
তার কালামে বলেছেন, “কস্মিনকালেও কল্যাণ লাভ করতে 
পারবে না, যদি তোমাদের প্রিয় বস্তু থেকে তোমরা ব্যয় না 
কর।” আমার নিকট সর্বাধিক 
প্রিয় হলো এই '‘বায়রুহা'’ 
খেজুর বাগান। আজ থেকে 
এটি আল্লাহর জন্য দান করে 
দিলাম। এর প্রতিদান ও 
কাছেই আমি আশা করি। 
সুতরাং হে আল্লাহর রাসূল, 
একে আপনি যেভাবে ইচ্ছা ব্যবহার করুন। নবী করীম সা. 
বললেন, হ্যাঁ. এটিই সর্বাধিক লাভ-যোগ্য বস্তু. এটিই সর্বাধিক 
লাভ-যোগ্য বস্তু..! তুমি যা বলেছ, আমি শুনেছি । আমি মনে করি, 
এই বাগানকে তুমি তোমার নিকটাত্মীয়দের কল্যাণে দিয়ে দাও! 
আবু তালহা রা. বললেন, ঠিক আছে হে আল্লাহর রাসূল! 
তঃপর তিনি তার আত্মীয় এবং চাচাতো ভাইদের মধ্যে সেটি 
ভাগ করে দিয়ে দিলেন” (বুখারী-১৩৯২) 


477 


www.islamerpath.wordpress.com 


Contents 


col 1d dys b JE i bol oF lol: J 8 cyl 
ELE 0] UG ¢ Gab Uae Sie wil 5 YL ol Ls IU 
J, Whol tla Y Ul pF le dues le Siu, lol cr 
lass 28 adil shal 3 le dS D2 Ys 2 
2 Sal ee FL of ls x de Cx Y ally Jal ols 
42 dyes I Uys aly 
ইবনে উমর রা. বলেন, উমর রা. খায়বারে গনিমতের বণ্টনে 
কিছু জমি পেয়েছিলেন । নবী করীম সা. এর কাছে এসে পরামর্শ 
কর্তৃত্বে কিছু জমি রয়েছে, এরকম মূল্যবান বস্তু আমি 
কোনোসময় পাইনি এগুলো কী করব? আল্লাহর রাসূল বললেন, 
চাইলে মূলটা রেখে বাকীটা দান করে দিতে পার” 
অতঃপর উমর রা. তা দান করে দিলেন। ফলে তা আর বিক্রি 
হয়নি, উত্তরাধিকার বণ্টনে আসেনি দরিদ্র, আত্মীয়, কৃতদাস, 
আল্লাহর পথের মুজাহিদ, পথিক ও মেহমানদের জন্য তা 
ওয়াকফ করে দিলেন। ন্যায়পথে যে কেউ তা থেকে খেতে 
পারবে। কোনোরূপ অর্থ যোগান না দিয়ে বন্ধুদের খাওয়াতে 
পারবে” (বুখারী-২৫৮৬) 
কোনোকিছু আল্লাহর জন্য ওয়াকফ করে দেওয়া ইসলামের 
একটি বড় বৈশিষ্ট্য । ওয়াকফ মীযানে ভারী পড়বে। 


478 


wwuw.islamerpath.wordpress.com 


UF suey Uns AL UL A Gare GS a gol on: BB UE, 
ll rx Sle d9 5939 9 
নবী করীম সা. বলেন, “আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রেখে এবং 
তাঁর প্রতিশ্রুতি সত্য জেনে আল্লাহর রাস্তায় যে একটি অশ্ব 
লালন করল, তাকে পরিতৃপ্ত করা, পানি পান করানো, তার বিষ্ঠা 
এবং প্রস্রাব.. সবই কেয়ামতের দিন সৎকর্মের অন্তর্ভুক্ত হবে।” 
(বুখারী-২৬৯৮) 
হাদিসের দ্বারা উদ্দেশ্য হলো মুসলিমদেরকে উৎসাহিত করা, 
তারা যেন কোনোকিছু ওয়াকফ হিসেবে রেখে যায়। তা ঘোড়া 
হোক, জমি হোক, মসজিদ হোক, মাদরাসা হোক বা অন্যকিছু 
যেন এর প্রতিদান সে পরকালে পরিপূর্ণরূপে পায়। 


বেশি করে নেক আমলের মাধ্যমে মীযানের পাল্লা ভারী করতে 
মুসলিমদের সচেষ্ট হওয়া উচিত৷ 

Cans aim J] Ul Sw Lidl: BY JE 
নবী করীম সা. বলেন, প্রতিটি সৎকর্ম দশগুণ থেকে সাতশত 
গুণ বা ততোধিক পৰ্যন্ত বৃদ্ধি করা হয়।” (বুখারী-মুসলিম) 


479 


www.islamerpath.wordpress.com 


Contents 


অন্য হাদিসে বলেন, “যে ব্যক্তি পুণ্যের ইচ্ছা করে অথচ 
বাস্তবায়ন করেনি, তার জন্যও একটি নেকী লেখা হয়।” 
(মুসলিম) 


নিষ্ঠাপূর্ণ আমল আল্লাহর নৈকট্য অর্জন সহজ করে দেয় এবং 
ঈমানকে পূর্ণ করে দেয় । 


480 


www.islamerpath.wordpress.com 


Contents 


হাউযে কাউসার 


মুমিনগণ নবী করীম সা. এর সাথে হাউযে কাউসারে সাক্ষাত 
করবে। নবীজী তাদেরকে নিজ হাতে কাউসারের পানি পান 
করাবেন । যা পান করার পর কখনো তারা পিপাসিত হবে না। 
মুনাফিক ও মুরতাদ সম্প্রদায়কে সেখান থেকে বিতাড়িত করা 
হবে ফলে তারা পান করার সুযোগ পাবে না। 


* কী সেই হাউয? 


* কোথায় তার অবস্থান? 
* পানকারীদের বৈশিষ্ট্য কী? 


481 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


ভূমিকা 

নবীজীর মিম্বার তার হাউযের উপর 

হাউযের স্থান এবং আখেরাতে তার বিন্যাস 
কাউসার নদী এবং হাউযের সাথে তার যোগসূত্র 


নবী করীম সা. এর হাউয কেবল তাঁর উম্মতের জন্যই.. 


482 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


ভূমিকা 

হাশরের ময়দানে মানুষ দীর্ঘকাল দাঁড়িয়ে থাকবে। সেখানে 
আদম আ. থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত পৃথিবীতে আগত সকল 
সম্প্রদায়ের সমাবেশ ঘটবে সূর্যকে নিকটবর্তী করা হবে। 
মহাত্রাসের সেই দিনে মানুষ চরম তৃষ্ণার্ত থাকবে। সকলেই 
পানির জন্য হাহাকার করবে। সেসময় প্রত্যেক নবীর জন্য 
একটি করে হাউয প্রকাশ করা হবে। অনুসারীরা সেখান থেকে 
পান করতে পারবে। কাউকে পান করানো হবে আবার কাউকে 
বিতাড়িত করা হবে। 

হাউয হলো এক সুবিশাল জলাশয় । নবী মোহাম্মাদ সা. কে 
হাউয দিয়ে আল্লাহ সম্মানিত করবেন। হাউয অতিপ্রশস্ত ও 
বিশালকায়, যার পানি হবে অতিশয় নির্মল ও স্বচ্ছ। বর্ণ হবে 
দুধের চেয়ে সাদা । স্বাদ হবে মধুর চেয়ে মিষ্টি । ঘাণ হবে কন্তুরী 
অপেক্ষা সুগন্ধিময়। পানপাত্র সংখ্যা আকাশের তারকাসমূহের 
ন্যায় । সেখানে উম্মতে মোহাম্মাদী পান করতে আসবে । একবার 
যে পান করবে, পরবর্তীতে কখনো সে তৃষ্ণার্ত হবে না। 


Q প্রত, হাউয কি কেবল মোহাম্মাদ সা. এর জন্যই 
নিদিষ্ট? 


483 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


উত্তরঃ প্রত্যেক নবীর জন্যই হাশরের ময়দানে পৃথক পৃথক 
হাউয থাকবে নবী করীম সা. স্বীয় হাউযে অধিক অবতরণকারী 
(অনুসারী) কামনা করবেন। 
dls 33s ST nel onli pels ley BHC): Be J 
2s BST ol of ml 
নবী করীম সা. বলেন, “প্রত্যেক নবীর জন্যই হাউয থাকবে, 
প্রত্যেকে চাইবে তার হাউযে যেন বেশি লোক অবতরণ করে। 
অমি আশা করি, আমার হাউযেই অধিক পরিমাণ লোক 
অবতরণ করবে৷” (তিরমিযী-২৪৪৩) 
অর্থাৎ সকল নবীই চাইবে নিজের উম্মত অধিক হোক । উম্মত 
যত বেশি হবে, ততই তাঁরা সন্তুষ্ট ও খুশি হবেন অন্য নবীদের 
উপর গর্ববোধ করবেন। 


আল্লাহর পক্ষ থেকে নবী মোহাম্মাদ সা. এর সম্মানার্থে এবং 
তাঁর মর্যাদা বৃদ্ধি করতে হাউযের উপর তার মিম্বার স্থাপিত 
হবে। কেয়ামতের দিন তিনিই হবেন সকল আদম সন্তানের 
নেতা । 


de ng «LE ok) re o3) Exes SHUN be: BE 


484 


www.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


নবী করীম সা. বলেন, “আমার ঘর ও মিম্বারের মধ্যস্থল 
জান্নাতের বাগান সমূহের একটি । আমার মিম্বার আমার হাউযের 
উপর থাকবে” (বুখারী-১১৩৮) 

পাগলপারা থাকবে। তার হাত থেকে পান করার জন্য ব্যাকুল 
থাকবে। 


* হাউযস্থল এবং পরকালে তার বিন্যাস.. 
হাশরের সেই মহা-সমাবেশে ভয় ও 
তৃষ্ণা যখন চরম আকার ধারণ করবে, 
তখন সকলেই হাউযে অবতরণের 


জন্য প্রাণপণ চেষ্টা করবে। iia 


উলামায়ে কেরাম এতে বিভিন্ন মত 
পোষণ করেছেন। তবে সঠিক মত 
হল, সীরাত পাড়ি দেয়ার পূর্বেই । কারণ, মুরতাদ, কাফির ও 
মুনাফিকরা হাউয থেকে বিতাড়িত হওয়ার পর সীরাত পাড়ি 
দিতে আসবে পাড়ি দিতে গিয়ে তারা জাহান্নামে নিপতিত হবে। 


485 


www.islamerpath.wordpress.com 


Contents 


* কাউসার নদী এবং হাউযের সাথে তার যোগসূত্র 
কাউসার এমন একটি বিশেষ্য, যা অধিক পরিমাণ বুঝায় । 
হাউযের যোগসূত্র এই ‘কাউসার’ নদীর সাথেই হবে। বিভিন্ন 
হাদিসে সেই নদীর গুণাগুণ বর্ণিত হয়েছে । ফলে অনেক আহলে 
এলেম হাউযকেই ‘কাউসার’ বলে আখ্যায়িত করেছেন । সূরায়ে 
কাউসারে উল্লেখিত ‘কাউসার’ দ্বারাও তারা হাউয উদ্দেশ্য 
নিয়েছেন। 

তবে বাহ্যত যা বুঝা যায়, হাউয হাশরের ময়দানে প্রকাশ করা 
হবে। আর ‘কাউসার’ হলো জান্নাতের একটি নদীর নাম। 
কাউসার নহর থেকেই হাউযে পানি সরবরাহ হবে। মনে হবে 
হাউযটি কাউসার নদীরই একটি শাখা । হাউযের পানিতে 
কাউসার নহরের পানির সকল গুণাগুণ থাকবে। সামনে এ 
বিষয়ে বিস্তারিত আলোচনা আসবে ইনশাআল্লাহ ৷ 


* হাউযের বৈশিষ্ট্য 

হাউয হলো এক সুবিশাল জলাশয় । মুমিনগণ তা থেকে পান 
করবে। হাউয এর বৈশিষ্ট্য সম্পর্কে অনেক হাদিস বর্ণিত 
হয়েছে। 

হাদিসে বর্ণিত হাউযের গুণগুলো হলো, 

- সেটি সুপ্রশস্ত ও বিশাল 


486 


wwuw.islamerpath.wordpress.com 


- তার পানি দুধের চেয়ে সাদা, স্বাদ মধুর চেয়ে মিষ্টি, সুবাস 
কস্তুরী অপেক্ষা সুগন্ধিময় । 

- তার পাত্র-সংখ্যা আকাশের তারকাসমূহ হতেও অধিক 

- জান্নাতের কাউসার নদী থেকে সেখানে পানি সরবরাহ হবে 

- কেবল মোহাম্মাদ সা. এর উম্মত সেখান থেকে পান করবে 

- একবার যে পান করবে, পরবর্তীতে কখনো সে পিপাসিত হবে 
না 


* সুপ্রশস্ত ও বিশাল হাউয 
হাউযের প্রশস্ততা, বিশালতা ও আয়তন সম্পর্কে অনেক হাদিস 
বর্ণিত হয়েছে। সেখানে জন-জট হবে না। পান করার ক্ষেত্রে 
ভোগান্তির সম্মুখীন হতে হবে না। নবী করীম সা. বিভিন্ন 
শহরের আয়তনের সাথে এর তুলনা দিয়েছেন। 

টো ৪৮ ০ ৪ ০০9৮ ন: 8 JG 
নবী করী সা. বলেন, “তোমাদের সামনে থাকবে হাউয, যা 
জারবা ও আযরুহ (দুটি নগরী) এর মধ্যস্থলের সমান৷” 
(বুখারী-৬২০৬) 


cdl or biog Al om KG 3 0): BB 


487 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


একটি উপকূল) এবং ইয়েমেনের ‘সানা'র মধ্যস্থলের সমান 
প্রশস্ত ৷” (বুখারী-৬২০৯) 


Lally sbi cn E23 Sb UN be: BT JE 
নবীজী বলেন, “আমার হাউযের এক পার্শ্ব থেকে অপর পার্শ্বের 
দূরত্ব মদিনা এবং ‘সানা'র দূরত্বের সমান৷” (মুসলিম-৬১৩৮) 

ill Ss LAS cn be 03> : BE JE 


488 


www.islamerpath.wordpress.com 


নবীজী বলেন, “আমার হাউয কা'বা থেকে বায়তুল মাকদিস এর 
দূরত্বের সমান৷” (ইবনে মাজা-৪৩০১) 

itl A Al ow E08 Ol 5 tl de FL Sl: BY JE 
করব, যার প্রশস্ততা আয়লা এবং জুহফা এলাকা-দ্বয়ের মধ্যস্থল- 
তুল্য ৷” (মুসলিম-৬১১৭) 
অন্য হাদিসে- নবীজীকে হাউয সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি 
বলেন, 

ole dl rb 

“এখান থেকে আম্মান (জর্ডানের রাজধানী) এর দূরত্বের সমান 
প্রশস্ত ৷” (মুসলিম-৬১৩০) 


” প্রাসঙ্গিক 
্ একেক সময় একেক নগরীর নাম উল্লেখ করার 
"1 কারণ কী? 
এখানে একাধিক নাম উল্লেখ করার দ্বারা বিষয়টি পরিষ্কার ও 
স্পষ্ট করা উদ্দেশ্য । কারণ, একেকজন একেক এলাকা চেনে। 


* হাউয হবে চতুক্কোণ 
হাউযের আকার বর্ণনা করতে গিয়ে নবীজী বলেন, 


tly bly « ord Bie 3 


489 


www.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


“আমার হাউয এক মাস ভ্রমণের দূরত্ব পরিমাণ বৃহৎ এবং তার 
পার্শ্নগুলো সমান ৷” (মুসলিম-৬১১১) 

অর্থাৎ তার এক পার্ম্ম হতে অপর পার্শ্বে যেতে সময় লাগবে এক 
মাস । 


* পাত্ৰ-সংখ্যা 

মুমিনগণ হাউযে উপনীত হবে। সেখানে অগণিত পেয়ালা রাখা 

থাকবে৷ সেখানে তাদের ঝগড়া করতে হবে না৷ হুড়োহুড়ি করা 

লাগবে না। 

or 551 9h sled P58 225 dl) Call Gbl a5: BE J 
sll es 34S 

নবী করীম সা. বলেন, “সেখানে স্বর্ণরুপার পানপাত্র থাকবে, 

ংখ্যায় সেগুলো আকাশের তারকারাজির সমান বা ততোধিক 

হবে৷” (মুসলিম-৬১৪০) 


* হাউযের পানির উৎস 
হাউযের পানি জান্নাতের কাউসার নহর থেকে সরবরাহকৃত 
হবে৷ যেমনটি নবী করীম সা. বলেন, 

Ll or ble 4 
“জান্নাত হতে দুটি নালা দিয়ে সেখানে পানি প্রবাহিত হবে।” 
(মুসলিম-৬১২৯) 


490 


www.islamerpath.wordpress.com 


Contents 


* হাউযের পানির বৈশিষ্ট্য 
তার পানি পবিত্র এবং সুমিষ্ট । কারণ, তা জান্নাতেরই পানি। 
4 ee dal 2 dls OA op bol a5: BY JG 
bs or Fly 3 on al LL on Slag Ollie 
নবী করীম সা. এ পানির বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে 
বলেন, “দুধের চেয়ে সাদা । মধুর চেয়ে মিষ্টি । জান্নাত থেকে 
দুটি নালা হয়ে সেখানে পানি প্রবাহিত হবে। একটি নালা হবে 
স্বর্ণের, অপরটি রূপার ৷” (মুসলিম-৬১৩০) 
sll p9355 SS « Dall cp tl 409: BF JE 
নবীজী বলেন, “তার সুবাস কস্তূরী অপেক্ষা সুগন্ধিময়। তার 
পেয়ালা সংখ্যা আকাশের তারকারাজির সমান ৷” (মুসলিম) 


একবার পান করলে আর তৃষ্ণার্ত হবে না 

lis bly fae 28 023 07° coll pes Gob ad : Be J 
ul 

নবীজী বলেন, “সেখানে অসংখ্য পেয়ালা থাকবে, যার পরিমাণ 

আকাশের তারকসমূহের সমান। একবার যে পান করবে, 

দ্বিতীয়বার সে তৃষ্ণার্ত হবে না৷” (মুসলিম-৬২০৮) 


491 


wwuw.islamerpath.wordpress.com 


* সর্বপ্রথম যারা পান করতে আসবে 

নবী করীম সা. এর মর্যাদা বৃদ্ধির উদ্দেশ্যে আল্লাহ তা‘লা তাঁকে 
হাউয দান করবেন। ঈমান যত মজবুত হবে এবং আমল যত 
অধিক হবে, তত দ্রুত তারা সেখান থেকে পানি পান করতে 
পারবে। সর্বপ্রথম পান করবে আল্লাহ ও তাঁর রাসূলের জন্য 
প্রাণোৎসর্গকারী দরিদ্র মুহাজিরগণ। কুরআনে আল্লাহ নিজেই 
তাদের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন- 

SHS 295i a5 thE Hse Fy 


74 Eee 


Et CR ME A Zl al iw 2 
S22; 2 EAT A M৯ 


ER 
“এই ধন-সম্পদ দেশত্যাগী নিঃস্বদের জন্যে, যারা আল্লাহর 
অনুগ্রহ ও সন্তুষ্টি লাভের অন্বেষণে এবং আল্লাহ তাঁর রাসুলের 
সাহায্যাৰ্থে নিজেদের বাস্তুভিটা ও ধন-সম্পদ থেকে বহিষ্কৃত 
হয়েছে” (সূরা হাশর-৮) 
তাদের সম্মুখভাগে থাকবে আবু বকর, উমর, উসমান, আলী রা. 
এবং সকল সাহাবীবৃন্দ । 


aa bly LR 0 CE Or tld Py DS A296: 


8 JU 


SS 
Sadly LS Sl. cyrlll 08 de ony cr dis. a 
dl db ety Dy. Sxl OS Y Cyl. Ls) 


492 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


নবীজী বলেন, “হাউযের পানপাত্র-সংখ্যা আসমানের 
তারকারাজির সংখ্যার সমান। একবার যে পান করবে, 
দ্বিতীয়বার সে তৃষ্ণার্ত হবে না। সর্বাগ্রে পান করতে আসবে 
শীৰ্ণকায় জীর্ণবস্ত্রবিশিষ্ট দরিদ্র মুহাজিরগণ । দুনিয়াতে যারা সম্থান্ত 
হতো না৷” (মুস্তাদরাকে হাকিম-৭৩৭৪) 


* ইয়েমেন-বাসীর অগ্রাধিকার 

ইয়েমেন-বাসী হলো কোমল হৃদয়ের মানুষ । তারাই সর্বাগ্রে 
মুসাফাহা করতে আসে৷ তাদের স্বভাব হলো উৎকৃষ্ট । হাউযে 
তারাই অগ্রগামী থাকবে। নবীজী তাদেরকে সর্বাগ্রে পান 
করাবেন। 


493 


wwuw.islamerpath.wordpress.com 


len 270 dl JY AO 35 og> nd SS): BY UE 
Mae 12 E> 
নবী করীম সা. বলেন, “আমি আমার হাউযের সামনে ইয়েমেন- 
বাসীর জন্য মানুষকে সরাতে থাকব পানিতে প্রহার করব যেন 
বেশি করে প্রবাহিত হয়।” (মুসলিম-৬১৩০) 
অর্থাৎ অন্যদেরকে সরাতে থাকব যেন ইয়েমেনবাসী আগে পান 
করতে পারে। ইসলামের খেদমতে তাদের অগ্রগণ্যতার পুরষ্কার 
স্বরূপ তাদেরকে এ সম্মানে ভূষিত করা হবে। 


* হাউযে আগমনকারীগণ 
ব্যক্তি যত পরিশুদ্ধ হবে, তত দ্রুত সে হাউযে উপনীত হতে 
পারবে সর্ব-পরিশুদ্ধ হলেন সাহাবীগণ ৷ তাদের মধ্য শ্রেষ্ঠ হলেন 
আবু বকর, উমর, উসমান ও আলী রা.। আনসার সাহাবীগণও 
অগ্রগণ্য থাকবেন। 

2341 de Sob = lol 55 Ga Ogi S| 
“আমার মৃত্যুর পর তোমরা অপ্রাধান্য থাকবে। তখন তোমরা 
ধৈর্যধারণ করো। শেষপর্যন্ত হাউযে তোমরা আমার সাথে সাক্ষাৎ 
করবে৷” (বুখারী-৩৫৮২) 
আনসার সাহাবীগণ ইসলামের জন্য বিশাল ত্যাগ স্বীকার 
করেছেন। মুহাজিরদেরকে স্থান দিয়েছেন, তাদেরকে সর্বাত্মক 

494 


www.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


সহযোগিতা করেছেন, নবীজীকে আশ্রয় দিয়েছেন, জিহাদ ও 
খেদমতে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। এর যথাযথ পুরষ্কার 
তারা দুনিয়ায় প্রাপ্ত হবে না। নবীজী তাদেরকে সাস্তনা দিতে 
গিয়ে বলেন, “তোমরা চিন্তিত হয়ো না। তোমাদের যথাযথ 
প্রতিদান আল্লাহ পরকালে দিবেন” 
পক্ষান্তরে যারা নবীজীর মৃত্যুর পর মুরতাদ হয়েছিল এবং যে 
সকল মুনাফিক ভেতরে ভেতরে চরম কুফুরী পোষণ করত, 
কেয়ামতের দিন তাদের চরিত্র উন্মোচিত হবে। হাউযের পাড় 
থেকে তাদেরকে বিতাড়িত করা হবে। 
Bl > foe db d En Gl os! de Foy bf: BY J 
Y 5] JES nobel ll 2) Ub. S23 lmmksl ede 
Sun ll be SS 
নবী করীম সা. বলেন, “হাউযে আমি তোমাদের অপেক্ষায় 
থাকব; এমন সময় কিছু লোককে আমার সামনে উপস্থিত করে 
লাঞ্চিত করা হবে। আমি তাদেরকে চিনে ফেলব । বলব- হে 
প্রতিপালক, ওরা আমার সাথী. ওরা আমার সাথী! তখন বলা 
হবে, আপনি জানেন না; আপনার মৃত্যুর পর তারা কী কাণ্ড 
ঘটিয়েছে! 


SA PU Je Sam 5) wel: ly) ds 
অন্য বর্ণনায়- “আপনার মৃত্যুর পর তারা ইসলাম থেকে 
পৃষ্ঠপরদর্শন করেছে, মুরতাদ হয়ে গেছে।” (বুখারী-৬২১৫) 

495 


www.islamerpath.wordpress.com 


Contents 


প্রাসঙ্গিক 
্ এখানে সাহাবীদের ক্রুটি ধরা হয়নি.. 

৷ উপরোক্ত হাদিসে সাহাবীদের নিন্দা করা হয়নি; বরং 
হাদিসের অর্থ হলো, সেদিন হাউয থেকে বিতাড়িত লোকেরা 
সেসব লোক, যারা নবীজীর ইন্তেকালের পর আবু বকর রা. এর 
শাসনামলে মুরতাদ হয়ে গিয়েছিল । আবু বকর রা. তাদের 
বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। ফলে তারা কুফরের উপরই মৃত্যুবরণ 
করেছিল। প্রসিদ্ধ সাহাবীগণ কেউই মুরতাদ হননি; বরং 
ইসলামের জন্য সামান্য পরিমাণ ত্যাগও স্বীকার করেনি। 
পাশাপাশি মুনাফিকরাও হাউযে আসতে চাইবে। নবীজী 
তাদেরকে দেখে আপন সহযোগী মনে করবেন যেমন, মুনাফিক 
আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল ও তার সমমনা ব্যক্তিবর্গ । 
বাহ্যত তারা ইসলাম প্রকাশ করলেও অন্তরে চরম কুফুরী 
পোষণ করত । কেয়ামতের ময়দানে আল্লাহ তাদের মুখোশ 
উন্মোচন করে তাদেরকে চরম লাঞ্চিত করবেন। 


মোহাম্মাদ সা. এর হাউয কেবল তাঁরই উম্মতের জন্য.. 
প্রত্যেক নবীরই একটি করে হাউয থাকবে, যা থেকে অনুসারী 
মুমিনগণ পান করতে পারবে। নবী করীম সা. আমাদেরকে 


496 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


অবহিত করেছেন যে, তাঁর হাউয কেবল তাঁরই উম্মতের জন্য 
নির্দিষ্ট হবে, 
Sk LSE S51 6; Sol sl do 5B Al does SE 
oe ES SE Gl Al es GG aly S630 HY I 
I in Gl bp SR 5 IE Sasi Bs LC Gs 
II ie Ui S55 FG dogs 
হবে। আমি মানুষকে বিন্যাস করতে থাকব, যেমন তোমরা 
উটকে পানি পান করানোর সময় বিন্যাস করে থাক । সাহাবীগণ 
চিনবেন? বললেন, হ্যা. নিদর্শন দেখে চিনব। তোমাদের ওযুর 
অঙ্গগুলো শুভ্র এবং উজ্জ্বল থাকবে। তোমাদের কিছু লোক 
সেদিন আমার কাছে আসতে চাইবে, কিন্তু তারা পৌঁছুতে পারবে 
না। বলব, হে প্রতিপালক, ওরা আমারই সহযোগী! এক 
ফেরেশতা তখন উত্তরে বলবেন, আপনি কি জানেন তারা 
আপনার পর কী কাণ্ড ঘটিয়েছে!?” (মুসলিম-৬০৫) 
উপরোক্ত হাদিস থেকে বুঝা যায়, হাউয থেকে বিতাড়িতরা হলো 
মুনাফিক সম্প্রদায়, যারা অন্তরে কুফুরী পোষণ করত আর মুখে 
ইসলাম প্রকাশ করত। নবী করীম সা. যেন তার আশপাশে 
থাকা মুনাফিকদেরকেই সতর্ক করছিলেন। কারণ, কেয়ামতের 
497 


wwuw.islamerpath.wordpress.com 


দিন আল্লাহ তা‘লা তাদের প্রকৃত অবস্থার উপর বিচার করবেন। 
নবীজীর জীবদ্দশাতেই কতিপয় মুনাফিকের পরিচয় প্রকাশ হয়ে 
গিয়েছিল । যেমন, উল্থদ যুদ্ধের দিন প্রায় তিনশত মুনাফিক 
যুদ্ধের পূর্বেই রণাঙ্গন ছেড়ে চলে এসেছিল। 

কেয়ামতের দিন অগণিত সম্প্রদায় থাকবে যাদের সংখ্যা 
সম্পর্কে আল্লাহ ব্যতীত কেউ অবগত নয়। প্রচণ্ড ভিড় হবে 
সেদিন। উম্মতে মোহাম্মাদীর অবস্থান সেদিন কালো ষাঁড়ের 
দেহে একটি সাদা লোম সদৃশ হবে। 

সেই কঠিন পরিস্থিতিতে মানুষ একজন সুপারিশকারীর প্রতীক্ষায় 
থাকবে৷ সুপারিশ-কারীগণ হবেন নবী, রাসূল, ফেরেশতা, শহীদ 
এবং সৎকর্মশীল ব্যক্তিবর্গ । 


আক্কীদা, 
নবীজীর সাহাবীগণ উম্মতের সর্বোৎকৃষ্ট মানব সম্প্রদায়, 
তাই হাউযে সর্বপ্রথম তারাই উপনীত হবেন। 


498 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


শাফা‘আত (সুপারিশ) 


কেয়ামত দিবসের গুরুত্বপূর্ণ ঘটনাবলীর মধ্যে অন্যতম হলো 
সুপারিশ । হাশরের ময়দানে মানুষের পরিণাম নির্ধারণে তা 
বিরাট ভূমিকা পালন করবে। সকল মানুষ সেদিন নবী 
রাসূলদের কাছে গিয়ে সুপারিশ প্রার্থনা করবে। নবী রাসূলগণ 
সুপারিশ করতে অপরাগতা প্রকাশ করবেন শেষপর্যন্ত আল্লাহ 
তা'লা নবী মোহাম্মাদ সা. কে “মাক্কামে মাহমুদ'-এ উত্তোলন 
করে সুপারিশের অনুমতি দেবেন। 


* সুপারিশ কী? 

* সুপারিশের শর্তগুলো কী? 

* সুপারিশের প্রকারগুলো কী? 

* শুধু আমাদের নবীর জন্য নির্দিষ্ট, নাকি সকল নবীর জন্যও? 
* নবীগণ ব্যতীত অন্যরাও কি সুপারিশের অধিকার রাখবে? 


499 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


ভূমিক 
শাফা‘আত বা সুপারিশের সংজ্ঞা 


নবীজীর সুপারিশ পাওয়ার উপায় 
অধিকহারে অভিশাপ সুপারিশ প্রতিরোধ করে দেয় 
নবীজীর সুপারিশ লাভের সর্বাধিক হকদার 


500 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


* ভূমিকা 

কেয়ামতের সেই কঠিন দিনে মানুষ যখন সুদীৰ্ঘকাল দাঁড়িয়ে 
থাকবে, চরম ত্রাস সৃষ্টি হবে, সীমা-লঙ্ঘনকারীদের চোখ অশ্রু 
পরিণত হবে, নবী রাসূলগণ পর্যন্ত ভীত সন্ত্রস্ত থাকবেন, 
মর্যাদাশীল ফেরেশতাগণ ভয়ে অস্থির থাকবেন, সেদিন মানুষ 
মহান আল্লাহর কাছে হিসাবকার্য শুরু করতে একজন 
সুপারিশকারী খোঁজে বেড়াবে । অনেক খোঁজাখোজির পর, অনেক 
আকুতি মিনতি ও দীৰ্ঘ প্রতীক্ষার পর, সকল নবীদের অপারগতা 
প্রকাশের পর.. শ্রেষ্ঠনবী মোহাম্মাদ সা. প্রশংসার ঝাণ্ডা বহন 
করে সুপারিশকারীরূপে আগমন করবেন। তিনি মহান 
প্রতিপালকের সামনে সেজদায় লুটিয়ে পড়বেন । দোয়া করতে 
থাকবেন । আকুতি মিনতি করতে থাকবেন কাঁদতে থাকবেন। 
অতঃপর আল্লাহ তার সুপারিশ গ্রহণ করবেন। এরপর আরও 
সুপারিশ করবেন। সেই সুপারিশের প্রেক্ষিতে আল্লাহ তালা 
অনেক মানুষকে জাহান্নাম থেকে বের করে জান্নাত দেবেন। 
অনেক মুমিনের স্তর উন্নীত করবেন... । 

cb Syeds dB dsl xt sk Sas BY dhl dyes SE 
G Els45 df 48 JE ls BE df Sol Lt es Ck 
SEs So Bliss p45 ENS ib EL hl 


501 


wwuw.islamerpath.wordpress.com 


wlll J) Eials MEE 05 J) Sw tf B elit Stl; 

le 
নবী করীম সা. বলেন, “আমাকে এমন পাঁচটি বিষয় দেওয়া 
হয়েছে যেগুলো অন্য কোন নবীকে দেওয়া হয়নি- ১. একমাস 
দূরত্বের ব্যবধানে থাকা শত্রুর অন্তরে আমার ভয় ঢুকিয়ে দেওয়া 
হয়। ২. আমার জন্য যুদ্ধ লব্ধ সম্পদ গ্রহণ বৈধ করা হয়েছে, যা 
ইতিপূর্বে কোন নবীর জন্য বৈধ ছিল না। ৩. ভূ-পৃষ্ঠের সকল 
স্থানে নামায আদায় আমার জন্য বৈধ করা হয়েছে, সুতরাং 
নামাযের সময় হলে যেখানেই তোমরা থাক; নামায পড়ে নিয়ো। 
8. আমাকে শাফা‘আত (সুপারিশের অধিকার) দেয়া হয়েছে। ৫. 
সকল নবী নির্দিষ্ট সম্প্রদায়ের উদ্দেশ্যে প্রেরিত. আর আমি সমগ্র 
বিশ্ববাসীর উদ্দেশ্যে প্রেরিত ৷” (বুখারী-৩২৮) 


* শাফা‘আত’ এর সংজ্ঞা 

আরবী “শাফা‘আত’ শব্দের অর্থ হলো কোন বস্তুকে অপর কোন 
বস্তুর সঙ্গে মিলিয়ে দেওয়া, জোড়া হওয়া । 

পরিভাষায় ‘শাফা‘আত’ হলো, অন্যের জন্য কিছু চাওয়া । কারণ, 
ব্যক্তি নিজের চাহিদা পূরণে প্রথম একক থাকে, অতঃপর যখন 
তার সঙ্গে অন্যজন মিলিত হয় তখন তারা জোড়া হয়ে যায় । 


* সুপারিশ এর শর্তসমূহ 


502 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


সুপারিশ কবুল হওয়ার জন্য আল্লাহ তা‘লা কুরআনে দুটি শর্ত 


উল্লেখ করেছেন.. 

(১) সুপারিশকারীকে আল্লাহর পক্ষ 
থেকে সুপারিশের অনুমতি প্রদান। 
এক্ষেত্রে সুপারিশকারী যেই হোক; নবী, 
শহীদ কিংবা ফেরেশতা ৷ আল্লাহ বলেন, 


5১ SAL NAL LEBLSS i JS 


a et 


Ue LVE et Sgt ন 
{OHTA TIE 
Yr: 
“যার জন্য অনুমতি দেওয়া হয়, তার জন্যে ব্যতীত আল্লাহর 
কাছে কারও সুপারিশ ফলপ্রসূ হবে না” (সূরা সাবা-২৩) 
(২) সুপারিশকৃত ব্যক্তির প্রতি আল্লাহর সন্তুষ্টি এবং শিরকের 
গুনাহ থেকে সে পবিত্র হতে হবে। সুপারিশকৃত ব্যক্তি কাফের 
হলে কখনই সুপারিশ গৃহীত হবে না। কারণ, শিরক এর গুনাহ 
কিছুতেই আল্লাহ ক্ষমা করবেন না। কাফেরদের সম্পর্কে আল্লাহ্‌ 
বলেন, 


ABA EO TREE LLG 


503 


www.islamerpath.wordpress.com 


Contents 


“সুপারিশকারীদের সুপারিশ তাদের কোন কাজে আসবে না।” 
(সূরা মুদ্দাছছির-৪৮) 


AY 
“যে দয়াময় আল্লাহর কাছ থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেছে, সে 
ব্যতীত আর কেউ সুপারিশ করার অধিকারী হবে না।” (সূরা 
মারিয়াম-৮৭) 
এখানে প্রতিশ্রর্গত হলো শাহাদাত তথা “আল্লাহ ব্যতীত কোন 
উপাস্য নেই” সাক্ষ্য দেওয়া । 
অনেক ব্যাখ্যাকার এখানে প্রতিশ্রুতি বলতে নামায উদ্দেশ্য 
করেছেন। কারণ, 

ASB SG A Dall pens bin gM spl BY UE 
নবীজীর ভাষ্য, “তাদের এবং আমাদের মাঝে প্রতিশ্র্ণত হলো 
নামায ৷ যে নামায ত্যাগ করল, সে কুফুরী করল।” (তিরমিযী- 
২৬২১) 
আল্লাহর কাছে কাফেরের কোন প্রতিশ্রুতি নেই যদ্দরুন তাদের 
ব্যাপারে সুপারিশকারীদের কোনো সুপারিশ কাজে আসবে না। 

El cr SUS Ja goles 8 JE 
নবী করীম সা. বলেন, “আমার সুপারিশ কেবল আমার উম্মতের 


কবীরা গুনাহকারীদের জন্য ৷” (মুসনাদে আহমদ-১৩২২২) 
504 


wwuw.islamerpath.wordpress.com 


অর্থাৎ নবী করীম সা. সাধারণ গুনাহগারদের জন্য সুপারিশ 

করবেন। তবে যদি তার অপরাধ কবীরা গুনাহের উর্ধ্বে হয়, 

শিরক হয়, তবে কখনো তিনি সুপারিশ করবেন না। 

শাফা‘আতের শর্তদ্ধয়কে আল্লাহ একটি আয়াতেই বর্ণনা 

করেছেন। আল্লাহ বলেন, 

OI AG25 LENA FNL ENE 453 
\.৭:ab 

“দয়াময় আল্লাহ যাকে অনুমতি দেবেন এবং যার কথায় সন্তুষ্ট 

হবেন সে ছাড়া কারও সুপারিশ সেদিন কোন উপকারে আসবে 

না” (সূরা ত্বাহা-১০৯) 

যার কথায় সন্তুষ্ট হবেন বলতে যে শিরিক মুক্ত হয়ে তাঁর কাছে 

আসবে। 

শাফাআতের অনুমতি কেবল আল্লাহর নিকট হবে। আল্লাহ্‌ 


* সুপারিশের গুরুত্ব 
নবী করীম সা. সহ যাদের সুপারিশ আল্লাহ কবুল করবেন, 
তাদের জন্য সুপারিশের অনুমতি প্রদান আল্লাহর পক্ষ থেকে 


505 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


এক বিরাট সম্মাননা 


সুপারিশকৃতদের জন্য 
সেটি হবে পরম 
সৌভাগ্য । 

সুপারিশের গুরুত্ব একটি 
হাদিস থেকেই অনুমান 
করা যায়, নবী করীম 


সা. কে দুটি বিষয়ের একটি নির্বাচনের কথা বলা হয়েছিল- ১, 
তাঁর উম্মতের অর্ধেক লোককে জান্নাত প্রদান ২, সুপারিশ । 
তিনি সুপারিশকেই বেছে নিয়েছিলেন। 
UB dol dys dH: LG ALM Sw bo: BY JG 
SIE All cms LL al Las Jf On SIF SB 
BUG. Wal on Cag of i Esl cdl dy br: LB. iol 
i BN 
যেমনটি নবী করীম সা. বলেন, “তোমরা কি জান প্রতিপালক 
গতরাতে আমাকে কী নির্বাচনের কথা বলেছেন? আমরা বললাম, 
আল্লাহ এবং তাঁর রাসূলই অধিক জানেন। বললেন, তিনি 
আমাকে দুটি বিষয়ের একটি নির্বাচন করতে বলেছেন- ১, 
আমার উম্মতের অর্ধেক লোককে জান্নাত প্রদান । ২, সুপারিশ । 
আমি সুপারিশকেই বেছে নিয়েছি। আমরা বললাম, হে আল্লাহর 
506 


o£ 


www.islamerpath.wordpress.com 


Contents 


অন্তর্ভুক্ত করেন। বললেন, সেটি প্রতিটি মুসলিমের জন্যই..!” 
(মুস্তাদরাকে হাকিম-২২১) 


শাফা‘আতের ব্যাপারে নবী করীম সা. উচ্ছ্বসিত ছিলেন। 
শাফা‘আতের প্রসঙ্গ আসলেই তিনি প্রফুল্ল হয়ে যেতেন । প্রত্যেক 
নবীকেই আল্লাহ একটি মকবুল দোয়ার সুযোগ দিয়েছেন। সকল 
নবী দুনিয়াতেই সে দোয়া করে ফেলেছিলেন। 

তবে নবী করীম সা. শত কষ্ট এবং দুর্ভোগ সত্ত্বেও দোয়াটি তিনি 
সম্পন্ন করেননি; বরং পরকালের জন্য তা সঞ্চিত রেখেছেন। 
Sls 533 BE Jd Moss B03 BSB J 
or A LS OJ AUG ob «MLD tx GS old Gs hl 


bis BL LAY sl cm ols 
নবী করীম সা. বলেন, “প্রত্যেক নবীকেই আল্লাহ গৃহীত দোয়ার 
একটি সুযোগ দিয়েছেন। সকল নবীই সেই দোয়া দুনিয়াতে 
করে ফেলেছেন। আমি আমার সেই দোয়া পরকালে শাফা‘আত- 
মুহূর্তের জন্য রেখে দিয়েছি । আল্লাহর সাথে শরীক না করে যে 
মৃত্যুবরণ করবে আল্লাহ চাহেন তো সেই তা লাভ করবে।” 
(মুসলিম-৫৫১) 
উপরন্তু আল্লাহর পক্ষ থেকে শেষ নবীর প্রতি পরম সম্মাননা 


507 


www.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


জান্নাতে দেওয়ার ওয়াদা করেছেন। সত্তর হাজারের সাথে আরও 
অনেক...! 

lx Y Wl ce el or RL JE Of GS) S09: BB JE 
sli 2 > Dl Wl ox Fe. lie Dy le 
যেমন নবী করীম সা. বলেন, “প্রতিপালক আমাকে ওয়াদা 
দিয়েছেন যে, আমার উম্মত থেকে সত্তর হাজার লোককে বিনা 
হিসাবে ও বিনা আযাবে জান্নাতে দেবেন। প্রত্যেক হাজারের 
সাথে আরও সত্তর হাজার এবং প্রতিপালকের পক্ষ জাহান্নাম 
থেকে তিন তিনটি মুষ্টি ।” 


কেয়ামতের দিন সকল সৃষ্টিই শাফা‘আত-প্রাপ্তি কামনা করবে। 
কারো আশা পূরণ হবে, কেউ নিরাশ হয়ে ফিরে যাবে। সেদিন 
সর্বাধিক বিতাড়িত এবং ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে সেসব 
লোক, যারা দুনিয়াতে মূর্তি, প্রস্তর, পদার্থ বা কবরের পূজা 
করত। তাদের কাছে প্রার্থনা করত। তাদের কাছে বিপদ 
দূরীকরণ কামনা করত তাদের কবরের পাশে পশু জবাই দিত। 
কবরে ফুল দিত। আতর ছেটাত। কেয়ামতের দিন সেসব 
উপাস্যরা তাদের উপাসনা অস্বীকার করবে। তারা তাদের 
কোনো উপকার করতে পারবে না। আযাব থেকে তাদের 
বাঁচাতে পারবে না। 


508 


www.islamerpath.wordpress.com 


AGE SLE HL et HE Celt 

Nv - 10 52 4O LENG es 
“আর কোনো কোনো লোক এমনও রয়েছে যারা অন্যান্যকে 
আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করে এবং তাদের প্রতি তেমনি 
ভালোবাসা পোষণ করে, যেমন আল্লাহর প্রতি ভালোবাসা হয়ে 
থাকে। কিন্তু যারা আল্লাহর প্রতি ঈমানদার তাদের ভালোবাসা 
ওদের তুলনায় বহুগুণ বেশি । আর কতই না উত্তম হতো যদি এ 
জালেমরা পার্থিব কোনো কোনো আযাব প্রত্যক্ষ করেই উপলব্ধি 
করে নিত যে, যাবতীয় ক্ষমতা শুধুমাত্র আল্লাহরই জন্য এবং 
আল্লাহর আযাবই সবচেয়ে কঠিন। অনুসৃতরা যখন 
অনুসরণকারীদের প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে এবং যখন আযাব 
সম্পর্ক। এবং অনুসারীরা বলবে, কতই না ভালো হত, যদি 


509 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


আমাদিগকে পৃথিবীতে ফিরে যাবার সুযোগ দেওয়া হতো। 
তাহলে আমরাও তাদের প্রতি তেমনি অসন্তুষ্ট হয়ে যেতাম, 
যেমন তারা অসন্তুষ্ট হয়েছে আমাদের প্রতি । এভাবেই আল্লাহ 
তালা তাদেরকে দেখাবেন তাদের কৃতকর্ম তাদেরকে অনুতণ্ত 
করার জন্য । অথচ, তারা কস্মিনকালেও আগুন থেকে বের হতে 
পারবে না” (সূরা বাক্কারা ১৬৫-১৬৭) 

কুরআন-হাদিস অধ্যয়নে বুঝা যায় যে, কেয়ামতের দিন কোনো 
কোনো সুপারিশ গৃহীত এবং লাভজনক হবে, আবার কোনো 
কোনো সুপারিশ ব্যর্থ হবে; নির্বিকার থেকে যাবে। 


বুঝা গেল সুপারিশ দুই প্রকার, 

(১) গৃহীত সুপারিশ 
কুরআন-হাদিসে যার বিবরণ স্পষ্টভাবে 
উল্লেখ আছে। এর অধিকারী হবেন 
নবী, রাসূল, ফেরেশতা, মুমিন এবং 
শহীদগণ ৷ গৃহীত সুপারিশের আবার 
কিছু প্রকার রয়েছে, কিছু ধাপ রয়েছে; 
আবার কোনোটি নির্দিষ্ট ব্যক্তির জন্য 
(২) ব্যর্থ সুপারিশ 


510 


www.islamerpath.wordpress.com 


উপাস্যের ক্ষেত্রে সুপারিশের যে 

ধারণা পোষণ করে থাকে, কবর- 

থেকে যে সুপারিশ কামনা করে থাকে; 

এবাদত মনে করে কবরে হাত স্পর্শ 

করে থাকে, কবরের সামনে নামায আদায় করে পরকালে 
তাদের কাছ থেকে সুপারিশ আশা করে। 

এসব ব্যক্তিদেরকে আল্লাহ মিথ্যাবাদী বলে উপাধি দিয়েছেন। 
আল্লাহর অনুমতি ব্যতীত সেদিন কেউ কারো জন্য সুপারিশ 
করার সাহস পাবে না সুপারিশকারী এবং সুপারিশকৃত উভয়ের 
ক্ষেত্রে যদি আল্লাহর অনুমতি এবং সন্তুষ্টি থাকে, তবেই সুপারিশ 
করতে পারবে। 

আল্লাহ বলেন, 


‘০০ ENE OO: 45১ DN EEN 
“কে আছে এমন, যে সুপারিশ করবে তাঁর কাছে তাঁর অনুমতি 
ছাড়া?” (সূরা বাক্কারা-২৫৫) অন্য আয়াতে, 


SNA 9 EE SLE 
“তারা শুধু তাদের জন্যে সুপারিশ করে, যাদের প্রতি আল্লাহ 


সন্তুষ্ট ৷” (সূরা আম্বিয়া-২৮) 
S11 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


সুতরাং যে ব্যক্তি মাজারে গিয়ে পয়সা ঢালে, পশু জবাই দিয়ে, 
ওসিলা গ্রহণ করে, প্রার্থনা, তাওয়াফ অথবা নামায আদায় করে 
কবরস্থ ব্যক্তির নৈকট্য অর্জন করতে চায়, সে চরম পথভ্রষ্টতায় 
নিমজ্জিত । পরকালে কখনো সে শাফাআতপ্রাপ্ত হবে না। 


* সুপারিশকারীগণ 

নৈকট্যশীল বান্দাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিরাট সম্মাননা 
যে, তিনি জাহান্নামীদের ব্যাপারে তাদেরকে সুপারিশের অনুমতি 
দেবেন। 


কুরআন-হাদিসের উদ্ধৃতিসমূহ পর্যালোচনান্তে সুপারিশকারীরূপে 
যাদের উল্লেখ পাওয়া যায়.. 
(১) নবীগণ 

512 


www.islamerpath.wordpress.com 


Contents 


সৃষ্টির শ্রেষ্ঠ মানবসম্প্রদায় হলেন নবীগণ যাদেরকে আল্লাহ 
তালা মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে পথপ্রদর্শন করতে 
তুলনামূলক কম৷ আল্লাহ বলেন, 


513 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 

GUL SEA FAAS Ls 

cor sl E255 a 
“এই রাসূলগণ আমি তাদের কাউকে কারো উপর মর্যাদা 
দিয়েছি। তাদের মধ্যে কেউ তো হলো তারা যার সাথে আল্লাহ 
কথা বলেছেন, আর কারও মর্যাদা উচ্চতর করেছেন” (সূরা 
বাক্কারা-২৫৩) হাশরের ময়দানে তাদেরকে সুপারিশের অনুমতি 
প্রদান বিষয়টি তাদের জন্য সবচে’ মর্যাদার বিষয় হবে। আল্লাহ্‌ 
তাদের সুপারিশ গ্রহণ করবেন। 
সর্বপ্রথম আমরা নবী মোহাম্মাদ সা. এর সুপারিশগুলো উল্লেখ 
করব । আল্লাহ যেন আমাদেরকে তাঁর সুপারিশপ্রাপ্তদের অন্তর্ভুক্ত 
করেন। কোনো কোনো সুপারিশ কেবল তিনিই করবেন, আবার 
কোনো কোনো সুপারিশের ক্ষেত্রে তাঁর সাথে অন্য নবী ও 
শহীদগণও মিলিত হবেন। 


সুপারিশগুলো হলো, 
প্রথম সুপারিশ 
এটিই “মহা সুপারিশ’ । কেয়ামতের দিন সকল সৃষ্টির আকুতি 
মিনতির প্রেক্ষিতে তিনি “মাক্কামে মাহমুদে' অধিষ্ঠিত হবেন। 
আল্লাহ বলেন, 
va: 4® SAA AFLG TS 
514 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


পৌঁছাবেন ৷” (সূরা ইসরা-৭৯) 
এ সুপারিশ কেবল নবী 
মোহাম্মাদ সা. এর জন্য নির্দিষ্ট । 
মানুষের শত আকুতির পরও 
সকল নবীগণ এ সুপারিশ থেকে 
অপারগতা প্রকাশ করবেন। তা 
ও কঠিন পরিস্থিতির অবসান 
ঘটিয়ে বিচারকার্য শুরু করার সুপারিশ । 
CUES BF bs LD Pr O32 AU Ol: GS pF cyl JB 
ld) doll ES > Iek5l COR Lb iil OR b 0% 
304 ELL Ml ang en UD cB 
ইবনে উমর রা. বলেন, “কেয়ামতের দিন মানুষ সুদীৰ্ঘকাল 
দাঁড়িয়ে থেকে তাদের পাগুলো বিকল হওয়ার উপক্রম হবে। 
ফলে হাঁটু গেড়ে তারা দাঁড়িয়ে থাকবে প্রত্যেক সম্প্রদায় নিজ 
নিজ নবীর অনুসরণ করবে। সকলেই গিয়ে বলবে, হে অমুক.. 
আমাদের জন্য সুপারিশ করুন শেষপর্যন্ত নবীজীর কাছে এসে 
পৌঁছুবে। সেদিন আল্লাহ তাকে “মাক্কামে মাহমুদ’ (প্রশংসনীয় 
স্থান) দান করবেন ৷” (বুখারী-৪৪৪১) 


515 


www.islamerpath.wordpress.com 


Contents 


ইবনে উমর রা. থেকে বর্ণিত দীর্ঘ হাদিসেও বিষয়টি পরিষ্কার 
হয়েছে। সেখানে নবী করীম সা. বলেন, 
in Sag Ul le Sl > Ged GEL Cm 2 Lig 
AE tl ol adic haga Ls dh 
“অতঃপর মানুষের হিসাবকার্য শুরু করার জন্য তিনি সুপারিশ 
করবেন। হাটতে থাকবেন, শেষপর্যন্ত গিয়ে দরজায় হাত 
রাখবেন। সেদিন আল্লাহ তাকে মাক্কামে মাহমুদে অধিষ্ঠিত 
করবেন সকল সৃষ্টি সেদিন তাঁর প্রশংসা করবে” 
এই মহা সুপারিশের জন্য নির্দিষ্ট করা আল্লাহর পক্ষ থেকে 
মোহাম্মাদ সা. এর জন্য এক বিরাট সম্মাননা । 
Ae GES ox dsl bly 5 V, ALD os rT do a Uf: JG 
2 Dy guia d9ls ELS df Uy ALI ps ol 
নবী করীম সা. বলেন, “কেয়ামতের দিন আমিই সকল আদম 
সন্তানের নেতা হব; এতে গর্বের কিছু নেই। আমার কবরই 
সর্বপ্রথম উন্মোচিত হবে। আমিই প্রথম সুপারিশকারী এবং 
আমার সুপারিশই সর্বপ্রথম গৃহীত হবে; এতে গর্বের কিছু 
নেই ৷” (ইবনে মাজা-৪৩০৮) 
আর এটিই হল নবী করীম সা. এর সঞ্চিত প্রার্থনা, যা তিনি 
দুনিয়াতে অপূর্ণ রেখেছিলেন। 


516 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


A Ke sh le Nd dy bs Bd dy I 
Jail dhl ne KL Jw U8 FS 4 doy Sod gO 
BE) copa oe «3323 allo Vj Lg Saxe d MC) Ss Sle cpa 
OB cle Ib oor 3] aa Je le bs or ming «lobo b> 
LE px oN oles Gy) xe els b ies lac dh 
একব্যক্তি এসে নবী করীম সা. কে বলতে লাগল, হে আল্লাহর 
রাসূল, আপনি প্রতিপালকের কাছে সুলাইমান আ. এর মতো 
রাজত্ব চান না? আল্লাহর রাসূল হেসে দিয়ে বললেন, হয়তো 
তোমাদের সাথীর জন্য আল্লাহর কাছে সুলাইমান আ. এর 
রাজত্বের চেয়েও উৎকৃষ্ট কিছু রয়েছে। প্রত্যেক নবীর জন্যই 
আল্লাহ একটি গৃহীত প্রার্থনার সুযোগ দিয়েছেন। কেউ এ প্রার্থনা 
দুনিয়াতে করে তা অর্জন করে ফেলেছে। কেউ আপন ক্রওমের 
উপর বদদোয়া করেছে, ফলে তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। ঠিক 
আমাকেও আল্লাহ একটি প্রার্থনার সুযোগ দিয়েছেন, আর সেটি 
আমি কেয়ামতের ময়দানে আমার উম্মতের জন্য সুপারিশ 
হিসেবে রেখে দিয়েছি” (মুস্তাদরাকে হাকিম-২২৬) 


মোহাম্মাদ সা. ব্যতীত সকল নবী সেই সুপারিশ থেকে 
অপারগতা প্রকাশ করবেন 
একাধিক হাদিসে এই সুপারিশের বিস্তারিত বিবরণ এসেছে। 


517 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


red oly Le SG CLASS HS cof dC): Be J 
Lb Sly pall or oll El udll 3455 pragll Pilz lll 
Nag sf be 095 Nf axl AB Gon U3 Oc Vy Obs Y 
All ax U5 Ka) BLS pity cre O35 Vl Gly 5 ls O95 
Sl LE Jl pf sf oT b O)953 pT OFS PT yh am 
Da) BYU R5l A lad ITU ly 29) or DS Fy ou 
AD) REY pT db I3 Gal Sb; Yas obs 
dle Sl Ae oun oR Dy ia dS oA fb ot pol ot 
OF C5 J) sl Gxt BL s5 pd pod Sina Bad op 
ls 4 deg 231 Jal IL dl sf Sf C5 b 0925 bys 
Ji5 Gal 5 be 5 Nas of be G5 NS) BLU pa5b SS 
eR 09 ie AS a ft ot pd At BSB) NTS 
231 G28 G0 ps pes 058 de 8363 YUN a5) alin ous 
dl 5 ll b 09323 Ll OFS 5 BY la3l oxt d) 
Yas od b dl si NY aL) ALU 5b ol Jal cr des 
ei f bk (3d ek SS Go 0) Sl) did bil SS Le 
SE UL 3S pi pr pd po ds oa ee 09 AS 
dl Ls asf ey b O23 eye CFG S72 SL ls3| 


518 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


Yas ot b dl cs; Nl) J) xsl nll Je 0% aly 
Le rill ot BB 0) or mh ORS al Se SF 
eit sl 1 ds oA Sf alke odny as Oy lis AG oh 
4 OF se BSS RE Bl ly pol pr pi gd 
ce 03) Er dl BU aie LE ab 0 Sl ob 0945 
be 65 Nag of b 55 Nf BLU isl gdh 3 sll 
“ie al3 os | os pol ot B 3) 0] oe dd bal 
23 od Md SS GUS 3 dl S42 ly dis oun oR 
oF coal eles dy “le dB do SE J) ln5l Gxt dd) 
BUENA iE LN FE di Ed de Olt 
SL ds Na 4 bs Yn) LU iil sb bey ace 
de dl ey dd) le BB Bl od SB ob La 
dS al Jo mck 1 Cyd ale LB mg oiler Seth 
2 Jb oh Sb 25 pal abs Jw Dl Sl Eb JES 
Y cp xl cm If eb JES Sb lb ll 
x DS Gym BS ALE ps HAIL SUI or ale Sl 

cull og sled dl hak ohohhl 


519 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


নবী করীম সা. বলেন, নিশ্চয় আল্লাহ তালা পূর্ববর্তী ও পরবর্তী 
সকল সৃষ্টিকে একটি সমতল ভূমিতে একত্র করবেন । আল্লাহর 
কথা সেদিন সকলেই একসাথে শুনতে পাবে। আল্লাহ সকলকেই 
একসাথে দেখতে পাবেন । সূর্যকে সেদিন অতি নিকটবতী করা 
হবে। মানুষ সেদিন চরম ভীতিপ্রদ পরিস্থিতি এবং অতিশয় 
দুর্ভোগের শিকার হবে। পরিস্থিতি যখন ভয়াবহ আকার ধারণ 
করবে, তখন তারা দ্রুত বিচারকার্য-সূচনা প্রার্থনা করবে। একে 
করছ না? চরম দুর্ভোগ সহ্য করছ না? কেন তোমরা 
প্রতিপালকের কাছে একজন সুপারিশকারী খোঁজে বের করছ 
না!? কেউ কেউ বলবে, পিতা আদমের কাছে যাই! অতঃপর 
তারা আদম আ. এর কাছে এসে বলবে, হে আদম, আপনি 
সমগ্র জাতির পিতা, নিজ হাতে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, 
আপনার মধ্যে তাঁর রূহ ফুকে দিয়েছেন, ফেরেশতাদের প্রতি 
আমাদের জন্য সুপারিশ করুন! আপনি তো দেখছেন আমরা কী 
দুর্ভোগের মধ্যে আছি! কী ভয়াবহ পরিস্থিতিতে সময় অতিবাহিত 
করছি! আদম আ. উত্তরে বলবেন, নিশ্চয় প্রতিপালক আজ এমন 
রাগান্বিত হয়েছেন, অতীতে কখনো এরকম রাগান্বিত হননি, 
ভবিষ্যতেও হবেন না। তিনি আমাকে নির্দিষ্ট একটি বৃক্ষ থেকে 
বারণ করেছিলেন, কিন্তু আমি অবাধ্য হয়েছিলাম ৷ হায়.. আমার 
কী উপায়.. আমার কী উপায়.. আমার কী উপায়..! অন্যদের 
520 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


কাছে যাও! অতঃপর তারা নূহ এর কাছে গিয়ে বলবে, হে নুহ, 
আপনি হলেন রাসূলদের পিতা । আপনাকে আল্লাহ্‌ কৃতজ্ঞ বান্দা 
বলে আখ্যায়িত করেছেন। সুতরাং আপনি প্রতিপালকের কাছে 
আমাদের জন্য সুপারিশ করুন; দেখছেনই তো আমরা কী 
দুরবস্থায় আছি, কী দুর্ভোগে সময় কাটাচ্ছি! নূহ আ. বলবেন, 
নিশ্চয় প্রতিপালক আজ এমন রাগান্বিত হয়েছেন, অতীতে 
কখনো এমন রাগান্বিত হননি, ভবিষ্যতেও হবেন না। আমি তো 
আমার ক্রওমের উপর বদদোয়া করেছিলাম ৷ হায়.. আমার কী 
উপায়.. আমার কী উপায়.. আমার কী উপায়..! অন্যদের কাছে 
যাও! অতঃপর তারা ইবরাহীম আ. এর কাছে এসে বলবে, হে 
ইবরাহীম, আপনি তো আল্লাহর নবী, দুনিয়াবাসীর মধ্যে আপনি 
ছিলেন আল্লাহর পরম বন্ধু। সুতরাং আপনি প্রতিপালকের কাছে 
আমাদের জন্য সুপারিশ করুন; দেখছেনই তো আমরা কী 
দুরবস্থায় আছি, কী দুর্ভোগে সময় কাটাচ্ছি! ইবরাহীম আ. 
বলবেন, নিশ্চয় প্রতিপালক আজ এমন রাগান্বিত হয়েছেন, 
অতীতে কখনো এরকম রাগান্বিত হননি, ভবিষ্যতেও হবেন না। 
তিনি তার মিথ্যাবাদীতার অজুহাত দিয়ে বলবেন, হায়.. আমার 
কী উপায়. আমার কী উপায়.. আমার কী উপায়..! তোমরা 
মুসা’'র কাছে যাও! অতঃপর তারা মুসা’'র কাছে এসে বলবে, হে 
আপনাকে সম্মানিত করেছেন এবং দুনিয়াতে আপনার সঙ্গে কথা 
বলেছেন। সুতরাং আজ প্রতিপালকের কাছে আমাদের জন্য 
521 


www.islamerpath.wordpress.com 


Contents 


সুপারিশ করুন; দেখছেনই তো আমরা কী দুরবস্থায় আছি, কী 
দুর্ভোগে সময় কাটাচ্ছি! মুসা আ. বলবেন, নিশ্চয় প্রতিপালক 
আজ এমন রাগান্বিত হয়েছেন, অতীতে কখনো এরকম 
রাগান্বিত হননি, ভবিষ্যতেও হবেন না। নিশ্চয় আমি আল্লাহর 
অনুমতি ব্যতীত একজনকে হত্যা করে ফেলেছিলাম; হায়.. 
আমার কী উপায়.. আমার কী উপায়.. আমার কী উপায়..! 
অন্যদের কাছে যাও! তোমরা ঈসা’র কাছে যাও! অতঃপর তারা 
ঈসা’'র কাছে এসে বলবে, হে ঈসা, আপনি হলেন আল্লাহর 
রাসূল! আল্লাহর কালিমা এবং তাঁর পক্ষ থেকে রহ, যা মারিয়াম 
এর কাছে দেওয়া হয়েছিল! শিশুকালেই আপনি কথা বলেছেন! 
সুতরাং আজ প্রতিপালকের কাছে আমাদের জন্য সুপারিশ করুন; 
দেখছেনই তো আমরা কী দুরবস্থায় আছি, কী দুর্ভোগে সময় 
কাটাচ্ছি! ঈসা বলবেন, নিশ্চয় প্রতিপালক আজ এমন রাগান্বিত 
হয়েছেন, অতীতে কখনো এরকম রাগান্বিত হননি, ভবিষ্যতেও 
হবেন না। তিনি কোনো অপরাধের বিবরণ না দিয়ে বলবেন, 
অন্যদের কাছে যাও! মোহাম্মাদের কাছে যাও! 

নবীজী বলেন, অতঃপর তারা আমার কাছে এসে বলবে, হে 
মোহাম্মাদ, আপনি হলেন আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। 
আল্লাহ আপনার অতীত ও ভবিষ্যতের সকল গুনাহ মাফ করে 
দিয়েছেন। সুতরাং আজ প্রতিপালকের কাছে আমাদের জন্য 
সুপারিশ করুন; দেখছেনই তো আমরা কী দুরবস্থায় আছি, কী 
দুর্ভোগে সময় কাটাচ্ছি! অতঃপর আমি গিয়ে আরশের নীচে 

522 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


দপ্তায়মান হব। অতঃপর প্রতিপালকের উদ্দেশ্যে সেজদায় লুটিয়ে 
পড়ব। অতঃপর আল্লাহ আমার মনে তার প্রশংসাসমূহ ঢেলে 
দেবেন। আমার জন্য তাঁর যাবতীয় গুণ, স্তুতি ও তারিফ 
উন্মোচন করে দেবেন, যা ইতিপূর্বে কারো জন্য উন্মোচন 
করেননি অতঃপর বলা হবে, হে মোহাম্মাদ, মাথা উঠাও! চাও, 
তোমাকে দেওয়া হবে! সুপারিশ কর, গৃহীত হবে! আমি বলব, 
আমার উম্মত..! অতঃপর বলা হবে, “আপনার উম্মত থেকে 
প্রবেশ করান।” অন্য দরজা দিয়েও তারা প্রবেশ করতে 
পারবে। অতঃপর আল্লাহ তা‘লা বিচারকার্য শুরু করবেন। 
(তিরমিযী-২৪৩৪) 

এই হলো হাশরের ময়দানে সৃষ্ট পরিস্থিতি ৷ শ্রেষ্ঠনবী মোহাম্মাদ 
সা. সর্বপ্রথম সুপারিশ করবেন। সকল সম্প্রদায় তাঁর কাছে 
এসে সুপারিশের আকুতি জানাবে। 


দ্বিতীয় সুপারিশ 
প্রবেশাধিকার দেওয়ার পর জান্নাতে প্রবেশের অনুমতি প্রদানে 
সুপারিশ করতে জান্নাতবাসী একজন সুপারিশকারী খুঁজবে 


523 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


আদম আ. এর কাছে এসে বলবে, হে আমাদের পিতা, আমাদের 
জন্য জান্নাতে প্রবেশের অনুমতি প্রার্থনা করুন! 

Es Sl BD ON LESS IIE il Ea BS hl dts dE 
G85 5 AS colic OU CSI ST SE El 
IZA DS Coley Lf BST EG bE YY HE Sp eg 
EF DH le BY HE MI HG) 
KS BE SH RE Sd] fl 555 #55 2 MS 


sz ৰ Ci Sie AES oo ue LS 
LE ae dA DS lay Ed ds REL 2 OF 


292 7 
5 


1 1 SFG D5 oly Lond RED Ge Di 30355 

AS 
নবী করীম সা. বলেন, “আল্লাহ সকল মানুষকে একত্রিত 
করবেন । অতঃপর মুমিনদের জন্য জান্নাত নিকটবর্তী করা হবে। 
তারা আদমের কাছে এসে বলবে, হে আমাদের পিতা, আমাদের 
জন্য জান্নাতে প্রবেশের অনুমতি প্রার্থনা করুন! তিনি বলবেন, 
তোমাদেরকে তো এই পিতার ভুলের কারণেই জান্নাত থেকে 
বের করা হয়েছিল! এ সুপারিশের যোগ্য আমি নই। তোমরা 
আমার সন্তান ইবরাহীমের কাছে যাও! ইবরাহীম বলবে, এ 
সুপারিশের যোগ্য আমি নই । আমি তো কেবল পর্দার পেছন 
থেকে আল্লাহর বন্ধু ছিলাম। তোমরা বরং মুসা’র কাছে যাও, 
দুনিয়াতেই আল্লাহ তাঁর সঙ্গে কথা বলেছেন। অতঃপর মুমিনগণ 


524 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


মুসা’'র কাছে আসলে মুসা বলবে, এ সুপারিশের যোগ্য আমি 
নই । তোমরা ঈসা'র কাছে যাও! তিনি তো আল্লাহর কালিমা ও 
তাঁর রূহ ঈসা বলবে, এ সুপারিশের যোগ্য আমি নই । অতঃপর 
তারা মোহাম্মদের (সা.) এর কাছে আসলে তিনি তাদের পক্ষে 
দাঁড়াবেন এবং তাঁকে সুপারিশের অনুমতি দেয়া হবে।” 
(মুসলিম-৫০৩) 

নবী করীম সা. জান্নাতে প্রবেশের অনুমতি প্রার্থনার জন্যও 
সুপারিশ করবেন। সেটিও মাক্কামে মাহমুদ থেকে এ সুপারিশও 
নবী মোহাম্মাদ সা. এর জন্য নির্দিষ্ট । 

or OGL J rial LD pn LLU Sb SE: 


AD) 
্ড 


Jb 

DLS IY SY Sl Sy: Jd idl Cos 
নবী করীম সা. বলেন, কেয়ামতের দিন আমি জান্নাতের দরজায় 
এসে তাতে প্রবেশের অনুমতি চাইব প্রহরী বলবে, আপনি কে? 
বলব, আমি মোহাম্মাদ । সে বলবে, আপনার জন্যই অনুমতি 
দেওয়া হয়েছে। আপনার পূর্বে অন্য কারো জন্যে নয়” 


(মুসলিম-৫০৭) 
তৃতীয় সুপারিশ 


এটি যেসকল মুমিনের হিসাব ও আযাব নেই, তাদের জন্য 
জান্নাতে প্রবেশের অনুমতি প্রদানের সুপারিশ । 


525 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


FH Ek I S955 G35 HB Fy Al Lc 6; Be JG 
Fis Bl Moet 2 230 S AS IN Mg 
Y Us Sd Y Us D3 FA cs EELS Gaal S55 jog 
নবী করীম সা. বলেন, “কেয়ামতের দিন আমিই হব মানুষের 
নেতা ৷ কেন জানো? পূর্ববর্তী ও পরবর্তী সকল মানুষকে আল্লাহ 
একটি প্রশস্ত সমতল ভূমিতে জমায়েত করবেন আল্লাহর কথা 
সেদিন সকলেই শুনতে পাবে। সকলকে তিনি একসাথে দেখতে 
SLL সূর্যকে অতি-নিকটবতী করা হবে। সেদিন মানুষ 
অতিশয় দুশ্চিন্তা এবং চরম দুর্ভোগে থাকবে.” 

হাদিসের শেষদিকে তিনি বলেন, 

Sh Sb ass aly dbs jw lh Sl bE: BY 
rr Jl EL I al © bl tl DL IH 
sf Bs HLL Sly x AN Ul on Se Sls Y op A 


+ 


on be ou GM Sly JE EPA or DS Si |G ll 

Er a On Ey 103 Se nN EL le or LA 
“অতঃপর বলা হবে, হে মোহাম্মাদ, মাথা উঠান! চান, 
আপনাকে দেওয়া হবে! সুপারিশ করুন, গৃহীত হবে! আমি বলব, 
হে প্রতিপালক, আমার উম্মত..! হে প্রতিপালক, আমার উম্মত..! 
হে প্রতিপালক, আমার উম্মত..! অতঃপর বলা হবে, আপনার 


526 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


উম্মত থেকে যাদের হিসাব নেই, তাদেরকে ডানদিকের দরজা 
দিয়ে জান্নাতে প্রবেশ করান । অন্য দরজা দিয়েও তারা প্রবেশ 


করতে পারবে। ওই 
সত্তার শপথ যার 
হাতে আমার প্রাণ, 
নিশ্চয় জান্নাতের 
দরজাসমূহের এক 
কপাট থেকে অপর 
কপাটের দূরত্ব মক্কা 
থেকে হিময়ার অথবা 
মন্কধা থেকে বসরা'র 
দূরত্বসম বিস্তৃত৷” 
(বুখারী-৪৪৩৫) 

উপরোক্ত সুপারিশও 
নবী করীম সা. এর 


জন্য নির্দিষ্ট, যা তিনি মাক্কামে মাহমুদ থেকে করবেন। 


চতুৰ্থ সুপারিশ 


আল্লাহর পক্ষ থেকে বান্দাদের জন্য অতিশয় দয়ার বহিঃপ্রকাশ 


হলো, তাদের জন্য তিনি ক্রোধ এবং শাস্তির পূর্বে দয়া ও 
সহনশীলতার আচরণ করেন। 


www.islamerpath.wordpress.com 


Contents 


সৃষ্টির প্রতি আল্লাহর মহা 
অনুগ্রহের নিদর্শন হলো, 
গুনাহের কারণে জাহান্নামে 
জন্য নবী করীম সা. কে 
তিনি সুপারিশ করার 


অনুমতি দেবেন। 


eld E33 Exh 3B ale Y 0355 3 de Bll Gls 
Abs Jus 2 By SY Jif gon Bf BLS Le gens 
M20 lim YS ed gl F Lido Malt OB) MG LS eiiily 
of dsl boa rls Edy 35 bh BB ol FL 
2 AE EE idly dbx Js Con D9 SF S| Ulin ff ous 
BB al F LL 26 lo J md gail fo lade ls 
| Jf ge of dh sli be gra lle 59 3) 2) 
লী Fe be Bo HE 5 5h ab Jus 2 G8 
NLU 3 2 be Db db al FLL pel ie J 
or Bl on C4 BE GA UB 390 ale C233 OV > C2 
JU op Gr fF bed Og be Hl on 4B S OH, YY dj Y JG 
528 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


JU op Gr fF by Op be HL or SB SO, MY ALY IE cps 
55 Lor 0 be <5 SO YAY Y IE ons 
“, অতঃপর আমি গিয়ে প্রতিপালকের কাছে অনুমতি চাইব। 
আমাকে অনুমতি দেওয়া হবে। প্রতিপালককে দেখার সাথে 
সাথে আমি সেজদায় পড়ে যাব। অতঃপর আল্লাহ তা‘লা আমাকে 
এভাবেই রাখবেন যত সময় রাখার। অতঃপর বলা হবে, হে 
মোহাম্মাদ, মাথা উঠান! বলুন, শুনা হবে। চান, দেওয়া হবে। 
সুপারিশ করুন, গৃহীত হবে। অতঃপর আমি প্রতিপালকের 
শেখানো যাবতীয় প্রশংসা ও গুণ বলতে থাকব। অতঃপর 
সুপারিশ করব তিনি আমার জন্য সীমা নির্ধারণ করে দেবেন। 
অতঃপর আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করাব। 
ফিরে এসে প্রতিপালককে দেখার সাথে সাথে আবার সেজদায় 
পড়ে যাব। অতঃপর আল্লাহ তালা আমাকে এভাবেই রাখবেন 
যতসময় রাখার । অতঃপর বলা হবে, হে মোহাম্মাদ মাথা উঠান! 
বলুন, শুনা হবে। চান, দেওয়া হবে। সুপারিশ করুন, গৃহীত 
হবে। অতঃপর আমি প্রতিপালকের শেখানো যাবতীয় প্রশংসা ও 
গুণ বর্ণনা করব। অতঃপর সুপারিশ করব। তিনি আমার জন্য 
সীমা নির্ধারণ করে দেবেন। অতঃপর আমি তাদেরকে জান্নাতে 
প্রবেশ করাব। 
ফিরে এসে প্রতিপালককে দেখার সাথে সাথে পুনরায় সেজদায় 
লুটিয়ে পড়ব। অতঃপর আল্লাহ তা‘লা আমাকে এভাবেই 


529 


wwuw.islamerpath.wordpress.com 


রাখবেন যতসময় রাখার । অতঃপর বলা হবে, হে মোহাম্মাদ 
মাথা উঠান! বলুন, শুনা হবে। চান, দেওয়া হবে। সুপারিশ 
করুন, গৃহীত হবে। অতঃপর আমি প্রতিপালকের শেখানো 
যাবতীয় প্রশংসা ও গুণ বর্ণনা করব । অতঃপর সুপারিশ করব । 
তিনি আমার জন্য সীমা নির্ধারণ করে দেবেন। অতঃপর আমি 
তাদেরকে জান্নাতে প্রবেশ করাব। 
অতঃপর ফিরে এসে বলব, হে প্রতিপালক, জাহান্নামে কেবল 
তারাই অবশিষ্ট, যাদেরকে কুরআন রুদ্ধ করে রেখেছে এবং 
যাদের জন্য চিরস্থায়ী জাহান্নাম লিপিবদ্ধ হয়েছে। 
অতঃপর নবীজী বলেন, যে ব্যক্তি “লা ইলাহা ইল্লাল্লাহ” বলবে, 
তার অন্তরে যবের দানা পরিমাণ ঈমান থাকলেও সে জাহান্নাম 
থেকে বের হয়ে যাবে। যে ব্যক্তি “লা ইলাহা ইল্লাল্লাহ” বলবে, 
তার অন্তরে গমের দানা পরিমাণ ঈমান থাকলেও সে জাহান্নাম 
থেকে বের হয়ে যাবে। যে ব্যক্তি “লা ইলাহা ইল্লাল্লাহ” বলবে, 
তার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান থাকলেও সে জাহান্নাম 
থেকে বের হয়ে যাবে৷” (বুখারী-৭০০২) 

lor US Jay poli: B JG, 
অন্য হাদিসে নবী করীম সা. বলেন, “আমার সুপারিশ কেবল 
আমার উম্মতের কবীরা গুনাহকারীদের জন্য৷” (মুসনাদে 
আহমদ-১৩২২২) 


530 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


Ol] or Sed 9 5, Je JG Ll a8 SOK 3 GBH JES 
isle d sf ltl dy amb 3501 Ff Jil GS le xb 
Db BE LS phils Lx Js Cod 5 Lb Sl b JUG 
Ol] or dr 2 Je 58 SOF of GGL JEG al gl 
ble 1 E ldtl Sly ab 3301 & Jail GLb Lae xb 
b U3 LS pails bas bs C5 Bs Lb Sl bd JS 
Jie op SA Sf GST al 3 OF 3 Gl JES gal al © 

Jal Mt sail ue he 
অপর হাদিসে বলেন, “.. অতঃপর বলা হবে, যান, যার অন্তরে 
যব অথবা গমের দানা পরিমাণ ঈমান রয়েছে তাকে জাহান্নাম 


থেকে বের করুন । অতঃপর আমি গিয়ে তাদেরকে বের করব। 
ফিরে এসে প্রতিপালকের সকল গুণকীর্তন করব। অতঃপর 
সেজদায় লুটিয়ে পড়ব। 


অতঃপর বলা হবে, হে মোহাম্মাদ, মাথাও উঠাঃন! বলুন, 
আপনার কথা শুনা হবে। চান, দেয়া হবে। সুপারিশ করুন, 
গৃহীত হবে। আমি বলব, আমার উম্মত.. আমার উম্মত..! বলা 
হবে, যান, যার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান রয়েছে, 
তাকে জাহান্নাম থেকে বের করুন। অতঃপর আমি গিয়ে 
তাদেরকে বের করব । 


531 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


অতঃপর ফিরে এসে আল্লাহর সকল প্রশংসা ও স্তুতি গাইব 
অতঃপর সেজদায় পড়ে যাব। অতঃপর বলা হবে, হে মোহাম্মাদ, 
মাথা উঠান! বলুন, আপনার কথা শুনা হবে। চান, দেয়া হবে। 
সুপারিশ করুন, গৃহীত হবে। আমি বলব, হে প্রতিপালক! আমার 
উম্মত.. আমার উম্মত..! তখন বলা হবে, যান, যার অন্তরে অণু 
পরিমাণ, ক্ষুদ্র পরিমাণ, সামান্য পরিমাণ, সরিষার দানা পরিমাণ 
ঈমানও রয়েছে, তাকে জাহান্নাম থেকে বের করুন । অতঃপর 
আমি গিয়ে তাদেরকে বের করব। 
হাদিসের শেষাংশে বলা হয়েছে, 
Dey djs 555 dN) dj Y JG cod d SH 2 b YH 
| af Y JG cp ls x2 Gobies So 
“অতঃপর আমি বলব, হে প্রতিপালক, যারা “লা ইলাহা 
ইল্লাল্লাহ” বলেছে, তাদের ব্যাপারে আমাকে সুপারিশের অনুমতি 
দিন। বলবেন, সেটি আপনার জন্য নয়; তবে আমার মর্যাদা ও 
অহংকারের শপথ, আমার মহত্ব ও বড়ত্বের শপথ, যে “লা 
ইলাহা ইল্লাল্লাহ” বলেছে, অবশ্যই তাকে জাহান্নাম থেকে বের 
করব” (মুসলিম-৫০০) 


সুপারিশের প্রেক্ষিতে জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্তদের 
বৈশিষ্ট্য 


532 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


নবী করীম সা. জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত কতিপয় মুমিন 
গুনাহগারের অবস্থা বর্ণনা করতে গিয়ে বলেন, 

Dll ork LBL Ul cr C4 
“সুপারিশের প্রেক্ষিতে তারা 
জাহান্নাম থেকে বের হবে। 
আগুনে পুড়ে তারা শুকনো 
শসার মতো হয়ে যাবে।॥” 
(বুখারী-৬১৯০) 
পাপ অনুপাতে শাস্তি প্রদানের 
পর একত্ববাদে বিশ্বাসী অনেক মুমিনকে জাহান্নাম থেকে বের 
করা হবে। 
LL O13 iw les rr be Sx UU on 1 C4: JG 

cet: HL al res 

নবীজী বলেন, “আগুনের পুড়ে কয়লা-সদৃশ হয়ে যাওয়ার পরও 
অনেককে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দেওয়া হবে। 
জান্নাতবাসীগণ তাদেরকে ‘জাহান্নামী’ বলে ডাকবে” (বুখারী- 
৬১৯১) 
এ ধরনের সুপারিশ মুশরিক ব্যতীত অন্যদের জন্য । অপরাধের 
শান্তি ভোগ করার পর সুপারিশের প্রেক্ষিতে তাদেরকে জাহান্নাম 
থেকে মুক্ত করা হবে। এ ধরণের সুপারিশ নবী করীম সা. এর 
জন্য নির্দিষ্ট নয়; বরং আল্লাহর অনুমতিপ্রাপ্ত সকল নবী-রাসূল 


533 


www.islamerpath.wordpress.com 


Contents 


এবং সৎকর্মশীল মুমিন করতে পারবেন। তবে নবী মোহাম্মাদ 
সা. এর বেলায় তা সর্বাধিক গ্রহণযোগ্য বিবেচিত হবে। 


পঞ্চম সুপারিশ 

এটি কেবল নবী মোহাম্মাদ সা. এর জন্য আপন চাচা আবু 
তালিবের ক্ষেত্রে নির্দিষ্ট; অন্য কাফেরদের ক্ষেত্রে নয়। তাদের 
ব্যাপারে আল্লাহ বলেন, 

AIL OSes LLIELLEGY 
“সুপারিশকারীদের সুপারিশ তাদের কোনোই কাজে আসবে 
না৷” (সুরা মদ্দাছছির-৪৮) 
আবু তালিবের বিষয়টি আল্লাহ তা'লা একটু আলাদা করে 
দেখবেন ৷ জাহান্নাম থেকে মুক্ত করতে নয়; বরং জাহান্নামে তার 
শান্তি লাঘব করতে নবী করীম সা. সুপারিশ করবেন। তার 
অবস্থান হবে পায়ের গোছা বরাবর আগুনের মধ্যে। 
জাহান্নামে এটিই হবে সর্বনিম্ন শাস্তি । 
অপর হাদিসে আবু তালিবের অবস্থা বিশদভাবে এসেছে নবীজী 
তাঁর চাচা আবু তালিবকে জাহান্নামের মধ্যস্থলে প্রচণ্ড আগুনের 
মধ্যে দেখেছিলেন। অতঃপর সুপারিশ করে তাকে জাহান্নামের 
সর্বনিম্ন শান্তিতে নিয়ে আসেন, যেখানে শুধু পায়ের গোছা পর্যন্ত 
অগ্নিশাস্তি দেওয়া হয় । 


534 


wwuw.islamerpath.wordpress.com 


জাহান্নাম থেকে বের করতে নয়; বরং নবী করীম সা. তার শান্তি 
লাঘবের সুপারিশ করেন। কারণ, আবু তালিব কাফের অবস্থায় 
মৃত্যুবরণ করেছে। আর কাফেরের জন্য আল্লাহ জান্নাতকে চির- 
নিষিদ্ধ করেছেন। 

আবু তালিবের মৃত্যুর সময় নবীজী তাকে মুসলমান বানাতে 
প্রাণপণ চেষ্টা করেছিলেন। তার মাথার পাশে দাঁড়িয়ে “লা 
ইলাহা ইল্লাল্লাহ” উচ্চারণ করছিলেন। আবু তালিব অস্বীকার 
করে বলছিল, আমি আব্দুল মুত্তালিবের ধর্মের উপর আছি। 
মৃত্যুর পর তার শাস্তি লাঘবের সুপারিশ করলে আল্লাহ তাঁর 
সুপারিশ গ্রহণ করেন। কারণ, ইসলামের প্রাথমিক যুগে নবী 
করীম সা. কে সে অনেক সহযোগিতা করেছে। তাঁকে শত্রুদের 
অনিষ্ট হতে রক্ষা করেছে। তবে আল্লাহ বলেন, 


Es ANTE EE STE) J 2) 3 


01:22 4G FILL, 
তাকে সৎপথে আনতে পারবেন 
না, তবে আল্লাহ তা'লাই যাকে 
ইচ্ছা সৎপথে আনয়ন করেন। 
কে সৎপথে আসবে, সে সম্পর্কে 
তিনিই ভালো জানেন” (সূরা 
কাসাস-৫৬) 


535 


www.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


LEIS IAI ILLIDL Ay 

SVS 5 4) 

“তাদেরকে সৎপথে আনার দায় আপনার নয়। বরং আল্লাহ 
যাকে ইচ্ছা সৎপথে পরিচালিত করেন৷” (সূরা বাক্কারা-২৭২) 

res 3s Ab Hf ALD ps bli Ul ol: JE 

ass 2 FU 

নবী করীম সা. বলেন, “জাহান্নামীদের মধ্যে সর্বনিম্ন শাস্তি হবে 

আবু তালিবের; তাকে দুটি (আগুনের) জুতো পরিয়ে দেয়া হবে, 
যার তাপে মাথার মস্তক পর্যন্ত বিগলিত হয়ে যাবে” (মুসলিম) 


ষষ্ঠ সুপারিশ 

তা হলো অপরাধের দরুন জাহান্নাম অবধারিত ব্যক্তিদের মুক্তির 
জন্য সুপারিশ । 

এ ধরণের সুপারিশ শুধু নবী মোহাম্মাদ সা. এর জন্য নির্দিষ্ট নয়; 
বরং তা সকল নবী-রাসূল, ফেরেশতা, সিদ্দিকীন, শুহাদা ও 
সালেহীনই করতে পারবেন তারা জাহান্নাম অবধারিত ব্যক্তিদের 
ব্যাপারে সুপারিশ করে তাদেরকে মুক্ত করবেন। 


সপ্তম সুপারিশ 
536 


wwuw.islamerpath.wordpress.com 


জান্নাতে প্রবিষ্ট মুমিনদের স্তরবৃদ্ধি ও পদোন্নতির সুপারিশ । নবী 
করীম সা. আবু সালামা'’র মৃত্যুর পর তার জন্য দোয়া করে 
বলেন, 

Ske Sly cpa S22 ols Ll GY Fl pall 
+459 8 SI ls nll bal als. cl 
ক্ষমা করুন। হেদায়েতপ্রাপ্তদের 
মধ্যে তার স্তর উন্নীত করুন। 
তার পেছনে উত্তম প্রতিনিধির 
ব্যবস্থা করুন। হে প্রতিপালক, 
তাকে এবং আমাদেরকে মাফ 
করুন। তার কবর প্রশস্ত করে 
তা আলোকিত করুন৷” (মুসিলম) 


অষ্টম সুপারিশ 
যাবে না, তাদের ব্যাপারে সুপারিশ.. 
A ESN gal oe anf ELS Ll cS Jo 402) : BB JE 
liar 3c LD po bis 
নবী করীম সা. বলেন, “আমার উম্মতের যে কেউ মদিনায় 
বসবাস করে মদিনার যাবতীয় কষ্ট ও দুর্ভোগ সহ্য করবে, 
537 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


কেয়ামতের দিন আমি তার জন্য সুপারিশকারী অথবা সাক্ষী 
হব” (মুসলিম-৩৪১৩) 


নবম সুপারিশ 

মদিনায় মৃত্যুবরণকারী মুমিনদের জন্য সুপারিশ । নবী করীম সা. 

বলেন, 

D9 A a5 SH ail Lb Sg Of fled cr: BY JG 

Ke 

“যে ব্যক্তি মদিনায় মৃত্যুবরণ করার ইচ্ছা করে, সে যেন 
তেই ইন্তেকাল করে, কারণ মদিনায় মৃত্যুবরণকারীদের 

জন্য আমি নিজে সুপারিশ করব ৷” (মুসনাদে আহমদ-৫৮১৮) 


538 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


সুতরাং মদিনাবাসীর জন্য সুসংবাদ! সাধুবাদ, যারা মদিনায় 
ইন্তেকাল করেছে। 

কেয়ামতের দিন আরও অনেক ক্ষেত্রে সুপারিশ হবে। 
সুপারিশকারীগণও হবেন অধিক বিস্তারিত বিবরণ সামনে 
আসছে.. 


(২) ফেরেশতা ও মুমিনগণ 
ফেরেশতা এবং মুমিন বান্দাগণ আল্লাহর কাছে সম্মান ও 
মর্যাদার পাত্র । 
Set UL J343 pails SOU sll aig. : BW JG 
or S Os lio Pe. 0 Sc el atl 
be SLL os asl S ORB UL sl d JE LL l3l 
dl OK U mill Sb Bd] mall Sl dd] gah 3 Jl 
Ogre Saal SN SEI Jd) ee OF beg sal OK Lis sumil| 
cal see ja LL al 55 RL Oa GDN pe 
diay ah be Sok JEG 0003 I Vy og SF pu LL og 
as 


নবী করীম সা. বলেন, “.. অতঃপর নবী, ফেরেশতা এবং 
মুমিনগণ সুপারিশ করবেন। অতঃপর প্রতাপশালী আল্লাহ 
বলবেন, বাকি রইল আমার সুপারিশ । অতঃপর জাহান্নামে 


539 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


হস্তক্ষেপ করে তা থেকে অনেক সম্প্রদায়, যারা আগুনে পুড়ে 
একটি নদীতে নিক্ষেপ করবেন। সেই নদীর পানিকে জীবন- 
পানি বলা হবে। অতঃপর তারা নদীর উপকুল থেকে দ্রুত 
উৎপন্ন হতে থাকবে; ঠিক যেমন প্রবাহিত পানিতে জমাট মাটি 
থেকে দ্রুত চারা উৎপন্ন হয় এবং তোমরা পাথর ও বৃক্ষের 
আশপাশে এগুলো অধিক পরিমাণে দেখে থাক, যেগুলোতে 
সূর্যের আলো পড়ে, সেগুলো সবুজ এবং যেগুলো আলো-বঞ্চিত 
থাকে সেগুলো সাদা হয়ে যায়। সেই নদী থেকে তারা উজ্জ্বল 
মোতি-সদৃশ বের হবে। তারা হবে কেবল দয়াময় আল্লাহর 
অনুগ্রহে মুক্তিপ্রাপ্ত সম্প্রদায়। কোনোপ্রকার আমল ও কল্যাণ 
কাজ ছাড়াই আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। 
তাদেরকে বলা হবে, তোমরা যা দেখছ তা এবং ততসদৃশ ভোগ্য 
তোমাদের জন্য বরাদ্দ ৷” (বুখারী-৭০০১) 


(৩) শহীদগণ 

যারা আল্লাহর পথে প্রাণ উৎসর্গ 
করেছে, তাওহীদের পতাকা 
ত্যাগ ও একনিষ্ঠ জিহাদের 
কল্যাণেই জমিনে আল্লাহর 


540 


wwuw.islamerpath.wordpress.com 


জমিয়েছিল, পুরঙ্কারস্বরূপ কেয়ামতের দিন আল্লাহ তালা 
তাদেরকে সুপারিশকারীদের অন্তর্ভুক্ত করবেন। 

ap Jal or me SS dal iy BY JG 
জন্য সুপারিশ করতে পারবে” (আবু দাউদ-২৫২৪) 


(৪) সৎকর্মশীলগণ 

যারা আল্লাহকে ভালোবেসেছে 
এবং আল্লাহও তাদেরকে 
ভালোবেসেছেন, তাদেরকে 
নৈকট্যশীলদের অন্তৰ্ভুক্ত 
করেছেন । যারা আল্লাহর সাহায্য 3A 
চেয়েছে অআল্লাহও তাদের IAL 


সহযোগিতা করেছেন। 3 
সম্মানার্থে কেয়ামতের দিন 
আল্লাহ তাদেরকে সুপারিশের অনুমতি দেবেন। 


iba HL xl Be lr BE ol ip I 
sly: JE Sly dl ly bd sk Sor IS Fl or I 


541 


www.islamerpath.wordpress.com 


Contents 


af ol lie :lJG olin ox iol BY IPE UG sll JG 

sles 
জনৈক সাহাবী নবী করীম সা. কে বলতে শুনেছেন- “আমার 
উম্মতের একজন ব্যক্তির সুপারিশে বনিতামীম গোত্র অপেক্ষা 
অধিক পরিমাণ লোক জান্নাতে প্রবেশ করবে। জিজ্ঞেস করা 
হলো, সে কি আপনি ছাড়া অন্য কেউ? বললেন, হ্যাঁ. অন্যজন ৷ 
বর্ণনাকারী বলেন, নবী করীম সা. উঠে যাওয়ার পর আমি 
বললাম, সে কে হতে পারে? সবাই বলল, সে হলো আব্দুল্লাহ 
বিন আবুল জাদআ ৷” (তিরমিযী-২৪৩৮) 


(৫) আল-কুরআন 
আল-কুরআন হলো আল্লাহর বাণী । 
উপায় । কুরআনের পাঠককে 
দেওয়া হয়। দুনিয়াতে আল- 
কুরআন সম্মান ও আখেরাতে 
মুক্তির মাধ্যম । 


let bait LD ro Sh SB CTA el: BY JG 


542 


www.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


নবী করীম সা. বলেন, “তোমরা অধিক পরিমাণে আল কুরআন 
পড়, কেননা কেয়ামতের দিন সে তার সাথীদের জন্য 
সুপারিশকারী হবে৷” (মুসলিম-১৯১০) 
“> 2b: LA 23 LUD px OLD le ef 
3 42 8 Le DD bj Db: dh LIA EL ls 
Ls la Je 
নবীজী আরও বলেন, “কেয়ামতের দিন আল-কুরআন এসে 
বলবে- হে আল্লাহ, তাকে (আমার সঙ্গী) শ্রেষ্ঠত্বের মুকুট দিয়ে 
সজ্জিত করুন! অতঃপর তাকে সজ্জিত করা হবে। কুরআন 
বলবে, হে পালনকর্তা, তাকে আরো বেশি সজ্জিত করুন! 
অতঃপর তাকে শ্রেষ্ঠত্বের অলংকার পরানো হবে। কুরআন 
বলবে, হে আল্লাহ, আপনি তার প্রতি সন্তুষ্ট হোন! পালনকর্তা 
তখন সন্তুষ্ট হবেন। অতঃপর বলা হবে, পড় এবং উন্নীত হও! 
প্রতিটি আয়াতের বিনিময়ে তোমাকে সৎকর্মফল দেওয়া হবে।” 
(তিরমিযী-২৯১৫) 
58 6 SE Ge HG fy elo Bs STN 0: J 
JT I Dl Gs dk SA FT Ik cli gg 
Sd BB oil ST Sele 6 dG Del Gs IG Ss 
be fl Ds SE sls bs 38 F Ss A Sel pl 
EE 245 SE Leds Sty LG son Dahl ad BE Fel 


543 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


Ed E N58 Gt Jaf od 15k Y se BI SS 65 
I 455 d Lacls LY dF STEN Ss Ib IEG ok 
S35 3 SEs fs bak S #6 Us 
নবী করীম সা. বলেন, “কেয়ামতের দিন কবর উন্মোচিত 
হওয়ার পর ব্যক্তি মলিন চেহারা নিয়ে কবর থেকে উঠবে তখন 
কুরআন তার সঙ্গে সাক্ষাত করে জিজ্ঞেস করবে, চিনতে পেরেছ 
আমায়? বলবে, না.. তোমাকে চিনি না। সে বলবে, আমি 
তোমার সঙ্গী আল-কুরআন কত দ্বিপ্রহর তোমাকে তৃষ্ণার্ত 
রেখেছি! কতরাত তোমাকে জাগিয়ে রেখেছি! নিশ্চয় প্রত্যেক 
ব্যবসায়ী আপন ব্যবসার পেছনে লেগে থাকে। অবশ্যই আজ 
তুমি সকল ব্যবসাকে জয় করেছ। অতঃপর সে তার ডান হাতে 
রাজত্ব দেবে, বাম হাতে স্থায়িত্ব দেবে। মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট 
পরিয়ে দেবে। তার পিতামাতাকে উত্তম সাজে সজ্জিত করা হবে, 
যা দুনিয়াতে তারা পায়নি। উভয়ে বলবে, কীসের বিনিময়ে 
আমাদেরকে এসব পরানো হচ্ছে? বলা হবে, তোমার সন্তান 
কুরআনকে বন্ধুরূপে গ্রহণ করার দরুন। অতঃপর বলা হবে, 
পড় এবং জান্নাতের কক্ষসমূহে পদোন্নতি লাভ কর! এভাবে সে 
যতক্ষণ হাদর বা তারতীলের সাথে পড়তে থাকবে, ততক্ষণ সে 
উপরে উঠতে থাকবে ৷” (মুসনাদে আহমদ) 
বুঝা গেল, কেয়ামতের দিন আল-কুরআন সুপারিশকারীরূপে 
আসবে। ঠিক তেমনি সূরা বাক্কারা ও আলে ইমরান তাদের 


544 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


পাঠককে জাহান্নাম থেকে মুক্তির জন্যে যুক্তি পেশ করবে। 
সুতরাং যে ব্যক্তি অধিক পরিমাণে আল-কুরআন; বিশেষত উক্ত 
সূরাদ্বয় পাঠ করবে, কেয়ামতের দিন সে সুপারিশ প্রাপ্তির 
অধিকারী হবে। 

bl sh od Gl ss Gb SG STL 12: Be J 
Et gh Fs OSH EG Sige JT E5sts Hl ssl 
SE IE Sisco Le tp ob EE 3 EE EE Sf JE 
নবী করীম সা. বলেন, “তোমরা আল-কুরআন পড়, কেননা সে 
তার সঙ্গীদের ব্যাপারে সুপারিশকারী হবে। দুটি বড় সূরা- 
বাক্কারা ও আলে ইমরান- পাঠ কর। কেননা এতদুভয় 
অথবা মনে হবে তারা দুটি সারিবদ্ধ পাখির বহর। তাদের 
(মুসলিম-১৯১০) 


(৬) শৈশবে মৃত্যুবরণকারীগণ 
শিশুসন্তানের মৃত্যু পিতামাতার 
হৃদয়ে বিরাট মানসিক আঘাত 
এক্ষেত্রে উভয়ে যদি ধৈর্যধারণ করে 
আল্লাহর কাছে উত্তম প্রতিদান আশা 

545 


AA 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


করে, তবে অবশ্যই তারা পুরঙ্কারপ্রাপ্ত হবে। 
5b: de BY Sad ss vl axe SB dl Sb oF Wa of 


EE de 5s Bl J gl JG al Se: 96 ¢ Nb 
3 ob df: J JE Sky sms DRL Oly cx bb SEY 


FS hh: JU LS 
নবীযুগে একব্যক্তি সবসময় নবীজীর সাথে দেখা করতে এলে 
ছেলেকে সাথে নিয়ে আসত । একদিন সাক্ষাতকালে ছেলেকে 
দেখতে না পেয়ে নবীজী জিজ্ঞেস করলেন, ছেলের কী হলো? 
সবাই বলল, সে মারা গেছে হে আল্লাহর রাসূল! তখন নবীজী 
তার পিতাকে লক্ষ্য করে বললেন, তুমি কি চাও না, জান্নাতের 
প্রবেশদ্বারে সে তোমার অপেক্ষায় থাকবে? একব্যক্তি বলল, হে 
আল্লাহর রাসূল, এটি কি শুধু তার সন্তানের জন্যই, নাকি 
আমাদের সন্তানের জন্যও? বললেন, বরং সকলের সন্তানের 
জন্য৷” (মুসনাদে আহমদ-১৫৫৯৫) 


সন্তানের দোয়া 
আসবে। মৃত্যুর পর তাদের 
মর্যাদা বৃদ্ধি করবে। 

Sd Md: 


546 


www.islamerpath.wordpress.com 


Contents 


‘JR 1e0da dS bd. LLG td al il 

DIN, xl 
নবী করীম সা. বলেন, “নিশ্চয় জান্নাতে আল্লাহ বান্দার পদোন্নতি 
ঘটাবেন। সে বলবে, হে প্রতিপালক, কীসের দরুন আমার এই 
পদোন্নতি? বলা হবে, তোমার জন্য তোমার সন্তানের 
ক্ষমাপ্রার্থনার দরুন ৷” (মুসনাদে আহমদ-১০৬১০) 


(৭) রোযা 
রোষা সবচেয়ে মহান, মর্যাদাবান এবং বান্দার জন্য সর্বোপকারী 
এবাদত । 
Uy J ab pial J 4 esl ol SF F dh JG BY dh dss J 
জা Dy 3, 3 ol py rx OF ls Ls fal, 4 so 
043 IE 8 Gilly. fle pl 5] JB abl sf al ale OH 
SLA Ey cn dl ie abl Ela fh Bl 
নবী করীম সা. এর ভাষ্য, আল্লাহ তালা বলেন, “আদমসন্তানের 
প্রতিটি সৎকর্মই দশগুণ থেকে সাতশত গুণ পর্যন্ত বৃদ্ধি করে 
দেওয়া হয়। তবে রোযার বেলায় একটু ভিন্ন, কারণ তা একমাত্র 
আমার জন্যই পালিত হয় এবং এর প্রতিদানও আমি নিজে 
দেব। কেবল আমার জন্য সে পানাহার ও মনোবৃত্তি ত্যাগ 
করেছে।” রোজাদারের জন্য দুটি আনন্দঘন মুহূর্ত রয়েছে- (১) 


547 


wwuw.islamerpath.wordpress.com 


ইফতারকালে। (২) প্রতিপালকের সাক্ষাতকালে। রোজাদারের 

মুখনির্গত গন্ধ আল্লাহর কাছে কস্তূরীর সুঘাণ অপেক্ষা অধিক 

পছন্দনীয় । (বুখারী-৩৪২৩) 

by plo cr: BY J: Als) ds 

all Uy A del dl aa 
b= cm Ul 08 4229 

রাস্তায় যে একদিন রোযা রাখল, 

ওই দিনের বিনিময়ে আল্লাহ 

তাকে জাহান্নাম থেকে সত্তর 

বৎসর দূরত্বে নিয়ে যাবেন ৷” (মুসলিম-২৭৬৭) 

জান্নাতের একটি ফটক রয়েছে, যার নাম রাইয়ান। কেবল 

রোজাদারগণই সে ফটক দিয়ে প্রবেশ করবে। প্রবেশান্তে সে 

হবে না। 

কেয়ামতের দিন রোযা বান্দার জন্য সুপারিশ করবে। 

Sl idl Jk ALD pos Mall Oli CLAN, plod : BY JG 


SELES 1 td rtd lily oll aioe 


548 


www.islamerpath.wordpress.com 


Contents 


নবী করীম সা. বলেন, “রোযা এবং কুরআন কেয়ামতের দিন 
বান্দার জন্য সুপারিশ করবে। রোযা বলবে, হে প্রতিপালক, 
দিনের বেলায় আমি তাকে পানাহার ও মনোবৃত্তি থেকে বিরত 
রেখেছি, সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন। 
ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন । এভাবে তাদের সুপারিশ 
গৃহীত হবে৷” (মুসনাদে আহমদ-৬৬২৬) 


মৃত ব্যক্তির জন্য জানাযায় উপস্থিত লোকদের সুপারিশ 
এক মুসলিমের উপর অপর 
মুসলিমের সাধারণ 
অধিকার একটি 
হলো, মৃত্যুর পর তার 
জানাযায় শরীক হওয়া । 
জানাযায় অংশগ্রহণের 
প্রতিদান অনেক । 
E> bath 9 L1G db ade ar Sx lx a FB JE 
coms cold Je dB cob by : $3 bls ab 3 
নবী করীম সা. বলেন, “যে ব্যক্তি কারো জানাযায় উপস্থিত হয়ে 
জানাযার নামায আদায় করল, তার জন্য এক 'ক্বীরাত’'। আর যে 
জানাযার নামায পড়ে দাফনকার্য সমাধা হওয়া পর্যন্ত উপস্থিত 


549 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


হলে নবীজী বললেন, বিশাল দুটি পাহাড়-সদৃশ (পুণ্য) ৷” 

(মুসলিম-২২৩৯) 

5 BL Oh lll cp Ll ade da Sm cr be BY JE 
43 22d DY) cd Oak 

নবীজী আরো বলেন, “মুসলিমদের কেউ মারা গেলে যদি 

একশতজন জানাযায় উপস্থিত হয়ে তার মাগফেরাতের সুপারিশ 

করে, আল্লাহ তাদের সুপারিশ গ্রহণ করেন” (মুসলিম-২২৪১) 


* নবী করীম সা. এর সুপারিশ লাভের উপায় 
কেয়ামতের দিন নবীজীর সুপারিশপ্রাপ্তি হবে বিরাট অর্জন ও 
মহাসফলতা ৷ নবী করীম সা. কেয়ামতের দিন তাঁর সুপারিশ 
লাভের কিছু আমল বলে গেছেন। যেন এসব আমল পূর্ণ করে 
কেয়ামতের দিন তারা তাঁর সুপারিশপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হতে 
পারে তন্ুধ্যে.. 


(১) আযানের পর জিকির 

অধিক পরিমাণে জিকিরের ফযিলত অনেক৷ নবী করীম সা. 
নির্দিষ্ট কিছু জিকির বলে গেছেন, যেগুলো প্রত্যেক আযানের পর 
আদায় করলে সে কেয়ামতের দিন নবীজীর সুপারিশ-প্রাপ্তির 
অধিকারী হবে। 


550 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


call sol oda ©) pall: sll cmd > UB cp: BY J 
SH ssa Lilia axils « ads dugll SE ST HW Dally 

LI en gold d cdo. Sahl AL Y S| ao 
নবী করীম সা. বলেন, “আযান শুনে যে ব্যক্তি বলবে, (অর্থঃ-) 
হে আল্লাহ; এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাযের প্রভু! 
মোহাম্মাদ সা. কে দান 
করুন পবিত্র অবলম্বন এবং 
সুমহান মর্যাদা। তাঁকে 
অধিষ্ঠিত করুন প্রশংসনীয় 
স্থানে; যার প্রতিশ্রুতি তাঁকে 
দিয়েছেন। নিশ্চয় আপনি 
প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না।) কেয়ামতের দিন সে আমার 
সুপারিশ লাভ করবে” (বুখারী-৪৪৪২) 


(২) নবীজীর উপর বেশি করে দরূদ পাঠ 

নবী করীম সা. সা. হলেন আমাদের সর্বজন-শ্রদ্ধেয়, সর্বপ্রিয় ও 
আদর্শ ব্যক্তিত্ব; বরং আমাদের আত্মা, আমাদের সন্তান অপেক্ষা 
অধিক প্রিয় । বেশি করে তাঁকে স্মরণ করা, তাঁর জীবনচরিত 
ভালোবাসার বড় প্রমাণ এবং তাঁর সুপারিশ লাভের শ্রেষ্ঠ উপায় । 


551 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


53d Lie 4 US Le he US Ye de 7°: BB JG 

- Ml py gol 
নবী করীম সা. বলেন, “যে ব্যক্তি সকালে দশবার এবং বিকালে 
দশবার আমার উপর দরূদ পাঠ করবে, কেয়ামতের দিন সে 
আমার সুপারিশ লাভ করবে” (তাবারানী) 


(৩) অধিক পরিমাণে নফল নামায 
নামায আল্লাহর প্রিয় 
আমল। নবী করীম সা. 
বলেন, 

Dal IL df dels 
শ্ৰেষ্ঠ আমল হলো নামায ৷” (মুসনাদে আহমদ-২২৩৭৮) 

ফরয ও অধিক পরিমাণে নফল নামায কল্যাণ ও সুপারিশ 
লাভের অন্যতম উপায় । নবী করীম সা. এর সেবা করতে গিয়ে 
রাবিআ বিন কা’ব রা. বলেন, 

ml SR ob: Y JE ML ps d 5 ol xb. 
হবে। তখন নবীজী বলেছিলেন, তবে অধিক পরিমাণে সেজদা 
(নামায আদায়) করে তোমার বাসনা পূরণে আমাকে সহায়তা 
কর” (মুসনাদে আহমদ-১৬০৭৬) 

552 


www.islamerpath.wordpress.com 


Contents 


(৪) মুসলিমদের প্রয়োজন পূরণ 
মানুষকে আল্লাহ বিভিন্ন স্তরে ও 
নানান বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি 
করেছেন। কাউকে উচ্চবিত্ত আর 
কাউকে নিম্নবিত্ত করেছেন। কেউ 
ধনী কেউ গরিব। কেউ শাসক 
কেউ শাসিত সম্পদের যাকাতের 
ন্যায় সম্মেরও যাকাত নির্ধারণ 
করেছেন। আর তা হলো, দরিদ্র 
মুসলিমদের প্রয়োজন পূর্ণ করা ও সুখে-দুঃখে তাদের পাশে 
থাকা৷ 

@ 0B Sly we Bl cus i FY GS: BH J 


Ati Ns 
নবী করীম সা. বলেন, “যে ব্যক্তি অপর ভাইয়ের কোনো 
প্রয়োজন পূর্ণ করল, মীযানের পাশে তার জন্য আমি দাঁড়িয়ে 
থাকব সৎকর্মের পাল্লা ভারী না হলে আমি তার জন্য সুপারিশ 
করব” (হুলিয়া, আবু নুআইম) 


(৫) আল্লাহর জন্য ভ্রাতৃত্ব 
মুমিনদেরকে আল্লাহ ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেছেন। বলেছেন, 
553 


www.islamerpath.wordpress.com 


Contents 


BE BEG LE FASE ED SIFT SB ¥ 


\. nl GOES 
“মুমিনরা তো পরস্পর ভাই- 
ভাই। অতএব, তোমরা 
তোমাদের দুই ভাইয়ের মধ্যে 
মীমাংসা করবে এবং 
আল্লাহকে ভয় করবে, যাতে 
তোমরা অনুগ্রহপ্রাপ্ত হও।॥” 
(সূরা হুজরাত-১০) 
আল্লাহর জন্য ভ্রাতৃত্ব হলো ঈমানের সর্বোত্তম সঙ্গী । দেহ ভিন্ন 
হলেও সকল মুমিনের আত্মাগুলো এক ৷ যে ব্যক্তি আল্লাহর জন্য 
সে নবী করীম সা. এর সুপারিশ লাভ করবে। 
LL ra dl dr or MG LE Hii Ul: & JG 
নবী করীম সা. বলেন, “ এবমামতের 'দিন কেবলই আল্লাহর জনয 
ভালোবাসা পোষণকারী ব্যক্তিদ্বয়ের জন্য আমি সুপারিশকারী 
হব” (হুলিয়া, আবু নুআইম) 


* অধিক অভিশাপ শাফা‘আত থেকে বঞ্চিত করে দেয় 
LAD pss sli Yo sla OFS Y cgsll Ol: BY JE 


554 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


নবী করীম সা. বলেন, “অভিশাপকারীরা কেয়ামতের দিন 
সাক্ষীও হতে পারবে না। সুপারিশকারীও হতে পারবে না॥” 
(মুসলিম-৬৭৭৭) 


* নবীজীর সুপারিশ লাভের সর্বাধিক হকদার 
tx deolidy ACI aml op SM dy) b JS: JB af 52 Gf v8 
se SLIY of - ipa bl b- cil a0 BY dh dy JE ¢ Lela 
Jal Badd de Slay tn Sah LU Ses dol mf Sd bs 
45 2 Lal 0 NY] 4] Y JG cn Rell os solidy ll 
এ ব্যাপারে আবু হুরায়রা রা. নবীজীকে জিজ্ঞেস করেন, হে 
সর্বাধিক হকদার কে? উত্তরে নবীজী বলেন, “হাদিস গ্রহণে 
তোমার অতি আগ্রহ থেকেই আমি অনুমান করেছিলাম, এ প্রশ্ন 
তোমার আগে অন্য কেউ করবে না। আমার সুপারিশ লাভের 
সর্বাধিক হকদার ওই ব্যক্তি যে অন্তর থেকে পূর্ণ একনিষ্ঠতার 
সাথে ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ বলবে ৷” 
Uy bs J. BLL Js ale BY ALY JG cn: Be U6, 
MEE sm ant Oi SEE Llc 
নবীজী আরও বলেন, “এখলাসের সাথে যে ব্যক্তি ‘লা ইলাহা 
ইল্লাল্লাহ’ বলবে, সে জান্নাতে প্রবেশ করবে। “ইখলাস কী হে 


555 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


বাক্যটি তাকে আল্লাহ কর্তৃক সকল নিষিদ্ধ বিষয় থেকে বিরত 
রাখবে ৷” (আল-মু‘জামুল কাবীর-৫০৭৪) 


মুমিনের উচিত, 
কেবল সুপারিশ লাভের আশা নয়; বরং সুপারিশকারী হওয়ার 
জন্য চেষ্টা করা । 


556 


www.islamerpath.wordpress.com 


Contents 


প্রত্যেক সম্প্রদায় স্বীয় 
উপাস্যকে অনুসরণ করবে 


হাশরের ময়দান সমাপ্তির মধ্য দিয়ে সকলের চিরস্থায়ী ঠিকানা 
নির্ধারণ হয়ে যাবে হয়তো জান্নাত নয়তো জাহান্নাম ৷ মৃত্যুর পর 
এ দুই ঠিকানা ব্যতীত আর কোনো আশ্রয়স্থল নেই । 

দিবসের শেষ পর্যায়ে প্রত্যেক সম্প্রদায়কে দুনিয়াতে তাদের 
পূজ্য উপাস্যের অনুসরণ করতে বলা হবে। তখন অসংখ্য 
উপাস্য প্রকাশ করা হবে। উপাসনাকারীরা তাদের পেছনে 
পেছনে যাবে। যে সূর্যের পূজা করত, সে সূর্যের পেছনে পেছনে 
যাবে। যে চন্দ্রের পূজা করত, সে চন্দ্রের পেছনে পেছনে যাবে। 
মূর্তির পেছনে পেছনে যাবে যারা ফেরাউনের উপাসনা করত, 
তারা ফেরাউনের পেছনে পেছনে চলবে এভাবে সকলেই চলতে 
চলতে জাহান্নামে গিয়ে নিপতিত হবে৷ আল্লাহ বলেন, 


A 


353013591 2 DC ES nl 3403 5} 


557 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


“কেয়ামতের দিন সে তার জাতির লোকদের আগে আগে 


থাকবে এবং তাদেরকে জাহান্নামের আগুনে পৌঁছে দেবে। আর 
সেটা অতীব নিকৃষ্ট স্থান, যেখানে তারা পৌঁছেছে।” (সূরা হুদ- 
৯৮) 


এরপর মুমিন ও আহলে কিতাব (ইহুদী-খৃস্টান) ছাড়া কেউ 
অবশিষ্ট থাকবে না। নবী করীম সা. এর সুস্পষ্ট বিবরণ 
দিয়েছেন, 

if BS bs cit L Hl Fis Sip Sf gt SF 1) 
JES Shit 9) laity SI 5 Sed Hl SE esd SF 
PE I Es 05 5 ce Bl Lx OF Ss SY G5 0 BY Se 


558 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


82 EEE, 


Sl 25 5 EF 16 S35 FE bs df JS 48 EL 
Leds US 0g Bd Hs Ss lo bd ib BS IG 
Ek Liza KE JN J Sasi BF sal) IG Cal 
ESL IES SLB FLEES SILAS Loss Ua 
ii Sd IE Al Sl Good S55 EF 1G Se 
LE ALLO 45 Ys oe bs 


ডু, 


* 


- ja GE S232 S335 ll 3S - J6-.G6 
:- ts ‘ S) ETUDE £s LO 4 Rbk 


0 LL ৬ 


ৰ 
A 


i 5. LE dd ust le 


EO) 


টা Te eel Su 8 Gd Sd Al BE 
- 86 51 5s “RD SUA RO $ড 


yA ff ANG BY Is di lis Sf 8G ess SJ SE 
4 145 OF 1 E55 GU BR iS. ৩% ৬; 


Kk 
o 


Nn 
FE 
NC 
LES [eg +০ 
E. 
৬" 


’ Flys BLE Jott OF 5 4 Ys Atl Lt OI Sst 
A 2 Lt lag Riot Eb iE 4h 
bf IE 5% I GS Bs Gl Se SH Ss HA OR 


is AC Spi Ff SE 
559 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


Hy fess 6 alt bs A dos ta de ds gi Sls 
G IE RS GS 5 BS Bass LIK; pls 38 
As HE; E36 BAC Hdl S5bS Sokal 25 Blix 
EE 0S Seni Hf ris fA EE 2831 J 
“কেয়ামতের দিন এক ঘোষক প্রত্যেক সম্প্রদায়কে স্বীয় 
উপাস্যের অনুসরণ করতে ঘোষণা করবেন, অতঃপর আল্লাহ্‌ 
অনুসরণ করে জাহান্নামে গিয়ে নিপতিত হবে। শেষপর্যন্ত সৎ ও 
পাপিষ্ঠ আল্লাহর উপাসনাকারী এবং পথভ্রষ্ট আহলে কিতাব 
সম্প্রদায় অবশিষ্ট থাকবে। 
তখন ইহুদীদেরকে ডেকে বলা 
করতে? তারা বলবে, আমরা 
আল্লাহর সন্তান উষাইর এর 
উপাসনা করতাম। বলা হবে, 
তোমরা মিথ্যা বলছ; আল্লাহ 
কোনো স্ত্রী-সন্তান গ্রহণ করেননি! 
এখন তোমরা কী চাও? বলবে, হে প্রতিপালক, আমরা বেজায় 
তৃষ্ণার্ত; আমাদের পানি দিন। অতঃপর তাদেরকে ইঙ্গিত করে 
বলা হবে যে, তোমাদের পরিতৃপ্ত করা হবে না। অতঃপর 
তাদেরকে জাহান্নামের দিকে একত্রিত করা হবে, জাহান্নামকে 


560 


www.islamerpath.wordpress.com 


Contents 


তারা মরীচিকা-সদৃশ মনে করবে, যার একাংশ অপর অংশের 
মধ্যে মিশে গেছে। অতঃপর তারা জাহান্নামে নিপতিত হবে৷” 
অতঃপর খৃষ্টানদের ডেকে বলা 
হবে, তোমার কীসের উপাসনা 
করতে? তারা বলবে, আমরা 
আল্লাহর পুত্র মাসীহের উপাসনা 
করতাম তাদেরকে বলা হবে, 
তোমরা মিথ্যা বলছ; আল্লাহ্‌ 
কোনো স্বরী-সন্তান গ্রহণ 
করেননি! এখন তোমরা কী 
চাও? বলবে, হে প্রতিপালক, আমরা অতিপিপাসিত; আমাদের 
পানি দিন। অতঃপর তাদেরকে ইঙ্গিত করে বলা হবে যে, 
তোমাদের পরিতৃপ্ত করা হবে না। অতঃপর তাদেরকে 
জাহান্নামের দিকে একত্রিত করা হবে, 
করবে, যার একাংশ অপর অংশের মধ্যে 
মিশে গেছে। অতঃপর তারা জাহান্নামে 
নিপতিত হবে।” 

শেষপর্যন্ত যখন সৎ ও পাপিষ্ঠদের মধ্যে 
থাকবে, তখন জগতসমূহের প্রতিপালক 
ইতিপূর্বে তারা তাঁকে যেমন দেখেছিল, তা 

561 


wwuw.islamerpath.wordpress.com 


থেকে ছোট আকৃতিতে এসে বলবেন, এখন তোমরা কীসের 
অপেক্ষা করছ? সবাই তো নিজ নিজ উপাস্যের পেছনে পেছনে 
চলে গেছে! তারা বলবে, হে আমাদের প্রতিপালক, দুনিয়াতে 
রেখে চলে এসেছিলাম। তাদেরকে সময় দিতে পারিনি। তিনি 
বলবেন, আমিই তোমাদের প্রতিপালক তারা বলবে, আল্লাহর 
কাছেই আমরা তোমার থেকে আশ্রয় চাই, আল্লাহর সঙ্গে আমরা 
কাউকে অংশীদার সাব্যস্ত করব না (এভাবে দুই থেকে তিনবার 
বলবে) ৷ কেয়ামতের সেই পরীক্ষার মুখে অনেকেই সত্য থেকে 
বিচ্যুত হওয়ার উপক্রম হবে। তিনি বলবেন, তোমাদের ও তাঁর 
মধ্যে কি কোনো নিদর্শন রয়েছে, যা দ্বারা তাঁকে চিনতে পার? 
তারা বলবে, হ্যাঁ.{ অতঃপর পরিস্থিতি আরো কঠিন আকার 
ধারণ করবে। অতঃপর প্রতিপালক আপন জ্যোতি প্রকাশ 
করবেন । অতঃপর প্রতিপালককে দেখে সকলেই সেজদায় পড়ে 
যাবে। অতঃপর দুনিয়াতে যারা কেবল আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে 
নামায আদায় করত, তাদেরকে সেজদার শক্তি দেবেন। 
পক্ষান্তরে যারা আত্মপ্রদর্শন বা খোদাভীতি জাহির করার মানসে 
নামায পড়ত, তাদের পিঠকে আল্লাহ শক্ত ও কঠিন বানিয়ে 
দেবেন। ফলে যখনই তারা সেজদা করতে চাইবে উপুড় হয়ে 
পড়ে যাবে। অতঃপর সেজদাকারীগণ মাথা উঠাবে। দেখবে, 
প্রতিপালক স্বরূপে ফিরে গেছেন। তিনি বলবেন, আমিই 
তোমাদের প্রতিপালক । সকলেই বলবে, হ্যাঁ..! আপনিই আমাদের 
562 


www.islamerpath.wordpress.com 


Contents 


প্রতিপালক । অতঃপর জাহান্নামের উপরে সেতু (সিরাত) স্থাপন 
করা হবে এবং সুপারিশের অনুমতি দেওয়া হবে। সবাই বলতে 
থাকবে, হে আল্লাহ, নিরাপত্তা দিন! নিরাপত্তা দিন! 

জিজ্ঞেস করা হলো, সেতু কী হে আল্লাহর রাসূল? বললেন, 
অতি-পিচ্ছিল পথ; যাতে বাঁকা পেরেক, ধারালো লোহা এবং 
সা‘দান নামক কাঁটা বিছানো থাকবে মুমিনগণ তার উপর দিয়ে 
কেউ চোখের পলকে, কেউ বিদ্যুৎগতিতে, কেউ পাখির উড়ন্ত 
গতিতে, কেউ দ্ৰুতগামী অশ্ব ও বাহনের গতিতে নিরাপদে পার 
হয়ে যাবে। আবার কেউ ক্ষতবিক্ষত দেহ নিয়ে আহত অবস্থায় 
কোনোরকমে পার হয়ে যাবে। আর কেউ চলতে না পেরে 
জাহান্নামের আগুনে পতিত হবে” (মুসলিম-৭০০১) 


সিরাতে উঠার পূর্বে এই হবে মানুষের অবস্থা। তখন হাশরের 
ময়দানে মুমিন মুসলমান ছাড়া কেউ অবশিষ্ট থাকবে না। তাদের 
মধ্যে কেউ থাকবে পাপী, কেউ মুনাফিক, কেউ বিদ‘আতী আবার 
কেউ নির্ভেজাল মুমিন । 


* তারপর কী হবে? 
* সিরাত কীভাবে পার হবে? 
* কাফেরদেরকে কীভাবে জাহান্নামে একত্রিত করা হবে? 


সামনের অধ্যায়গুলোতে বিস্তারিত বিবরণ আসছে.. 
563 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


মুক্তি, 
যে নিষ্ঠার সাথে কাউকে শরীক না করে আল্লাহর এবাদত করবে, 


সেই কেবল কেয়ামতের দিন মুক্তি পাবে, অবশিষ্টদের পরিণতি 
হবে জাহান্নাম । 


564 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


কাফেরদেরকে যেভাবে 
জাহান্নামে একত্রিত করা হবে 


মুমিনদেরকে জান্নাতে একত্রিত করার বিষয়টি আল্লাহ তালা 
আমাদেরকে জানিয়েছেন। জান্নাতের সুখ-শান্তি, আরাম-আয়েশ, 
সম্মান-মর্যাদা সম্পর্কে আমাদের অবহিত করেছেন। পক্ষান্তরে 
কাফেরদেরকে জাহান্নামে একত্রিত করার বিষয়েও আমাদেরকে 
অবহিত করেছেন। তাদের দুঃখ-দুর্দশা, অপমান-লাঞ্চনা সম্পর্কে 
সংবাদ দিয়েছেন। এসবই কুরআনুল কারীমে লিপিবদ্ধ রয়েছে। 


* কীভাবে কাফেরদেরকে জাহান্নামে একত্রিত করা হবে? 

* তাদের উপাস্যগুলোর কী পরিণাম হবে? 

* জাহান্নামে নিক্ষেপের পর তাদের সঙ্গে অগ্নির কীরূপ আচরণ 
হবে? 


565 


wwuw.islamerpath.wordpress.com 


প্রথম প্রেক্ষাপট 
দ্বিতীয় প্রেক্ষাপট 
তৃতীয় প্রেক্ষাপট 
চতুৰ্থ প্রেক্ষাপট 
পঞ্চম প্রেক্ষাপট 
ষষ্ঠ প্রেক্ষাপট 

সপ্তম প্রেক্ষাপট 


566 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


কুরআনুল কারীম অধ্যয়নকারী এ বিষয়ে একাধিক প্রেক্ষাপট 
সম্পর্কে অবহিত হয়। তন্মধ্যে. 


* প্রথম প্রেক্ষাপট 
তাদেরকে দলবদ্ধ ছাগলের 
ন্যায় একত্রিত করা হবে 
এবং সেখানে তারা চিৎকার 
করতে থাকবে। 
আল্লাহ বলেন, 

DETTE 057 ETE PD ) 
হবে” (সূরা যুমার-৭১) 
অন্য আয়াতে বলেন, 

NY AAA UGS dS | 
3 0 0 (সূরা তুর-১৩) 
অন্যত্ৰ বলেন, 


Lo 


icles KO SDI EIAs LL 5553 


567 


www.islamerpath.wordpress.com 


Contents 


“যেদিন আল্লাহর শত্রুদেরকে অগ্নিকুণ্ডের দিকে ঠেলে নেওয়া 
হবে এবং ওদেরকে বিন্যস্ত করা হবে বিভিন্ন দলে।” (সূরা 
ফুসসিলাত-১৯) 


* দ্বিতীয় প্রেক্ষাপট 
দুনিয়াতে যেমন পায়ে হেঁটে চলত তেমন নয়; বরং উপুড় করে 
চেহারায় টেনে হেঁচড়ে তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। 


ৰ 


HEGEL DIM ALE dr nd cag £2 ol } 
EE EONS 
“যাদেরকে মুখ থুবড়ে পড়ে থাকা অবস্থায় জাহান্নামের দিকে 
একত্রিত করা হবে, তাদেরই স্থান হবে নিকৃষ্ট এবং তারাই 
পথভ্রষ্ট ৷” (সুরা ফুরকান-৩৪) 
BEN At 25 dl dy bidB SLs Be I Yo J 
3 de lial Cl all BY JES SHLD pps a3 de 
ll 24223 de i Of do 0 Gall 
একব্যক্তি নবী করীম সা. এর কাছে এসে জিজ্ঞেস করল, হে 
কীভাবে একত্রিত করা হবে? নবীজী উত্তরে বললেন, দুনিয়াতে 
যে সত্তা মানুষকে পায়ে হেঁটে চলার সামর্থ্য দিয়েছেন, 


568 


www.islamerpath.wordpress.com 


কেয়ামতের দিন সে সত্তা কি তাদেরকে চেহারা দিয়ে চলার 

ক্ষমতা দিতে পারেন না?!” (বুখারী-৪৪৮২) 

এবং তাদেরকে একত্রিত করা হবে অন্ধাবস্থায়, ফলে তারা 

দেখতে পাবে না৷ মুক অবস্থায়, ফলে তারা বলতে পারবে না। 

বধির অবস্থায়, ফলে তারা শুনতে পাবে না। 

মহান প্রতিপালক বলেন, 

IRIEL SI CL 10285 Lb IG BLS} 
av: AAG LLL DI EEE LE 

দিয়ে চলা অবস্থায়, অন্ধ অবস্থায়, মুক অবস্থায় এবং বধির 

অবস্থায় । তাদের আবাসস্থল জাহান্নাম । যখনই নির্বাপিত হওয়ার 

উপক্রম হবে আমি তখন তাদের জন্যে অগ্নি আরও বৃদ্ধি করে 

দেব” (সূরা ইসরা-৯৭) 


* তৃতীয় পেক্ষাপট 
আবার অনেককে তাদের নকল উপাস্য, সহযোগী এবং 
দোসরদের সহিত একত্র করা হবে আল্লাহ বলেন, 


Hl ob 0 HX WEG he LC ol ets [3 


2 


বr- ৭6:৬০) LOA bred isl 


569 


www.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


“একত্ৰিত কর গোনাহগারদেরকে, তাদের দোসরদেরকে এবং 
যাদের তারা এবাদত করত আল্লাহ ব্যতীত অন্যকে । অতঃপর 
তাদেরকে পরিচালিত কর জাহান্নামের দিকে” (সূরা সাফফাত- 
২২) 


* চতুৰ্থ প্রেক্ষাপট 
তাদেরকে তুচ্ছ, হেয়-প্রতিপন্নকৃত ও লাঞ্চিত অবস্থায় একত্রিত 
করা হবে আল্লাহ বলেন, 


< ্ 2 ja 22 2 


TLE cr EASA 23 2 
LILLE OLELS DALE CIN BF 
ols JOU 
“কাফেরদিগকে বলে দিন, খুব শিগগীরই তোমরা পরাভূত হয়ে 


জাহান্নামের দিকে হাঁকিয়ে নীত হবে, সেটা কতই না নিকৃষ্টতম 
অবস্থান ৷” (সূরা আলে ইমরান-১২) 


* পঞ্চম প্রেক্ষাপট 
জাহান্নামের মধ্যে অগ্নির গর্জন ও হুংকারে তাদের কর্ণসমূহ 
আতঙ্কও দ্বিগুণ বেড়ে যাবে। যেমনটি প্রতিপালক বলেছেন, 
4 HH ESC hs 1d HE HS BL 3 
\‘:0৬ 
570 


www.islamerpath.wordpress.com 


Contents 


“অগ্নি যখন দূর থেকে তাদেরকে দেখবে, তখন তারা শুনতে 
পাবে তার গর্জন ও হুংকার ৷” (সূরা ফুরকান-১২) 


* ষষ্ঠ প্রেক্ষাপট 

যখন আগুনের কাছে দাঁড়িয়ে ভীতিপ্রদ দৃশ্য প্রত্যক্ষ করবে, 
তখন তারা মুমিন হওয়ার আশায় দুনিয়ায় পুনঃপ্রত্যাবর্তন 
কামনা করবে আল্লাহ বলেন, 


SIG PLIN NACA SENSES 
¢V a Re a 
“আর আপনি যদি দেখেন, যখন তাদেরকে জাহান্নামের ওপর 


দাঁড় করানো হবে। তারা বলবে, কতই না ভালো হতো, যদি 
আমরা পুনঃপ্রেরিত হতাম; তাহলে আমরা স্বীয় পালনকর্তার 
নিদর্শনসমূহে মিথ্যারোপ করতাম না এবং আমরা বিশ্বাসীদের 
অন্তৰ্ভুক্ত হয়ে যেতাম ৷” (সুরা আনআম-২৭) 

কিন্তু কোনোভাবেই তারা আগুন থেকে রেহাই পাবে না। আল্লাহ 
বলেন, 


CEA E BLE GG SE S22 


571 


www.islamerpath.wordpress.com 


Contents 


“অপরাধীরা আগুন দেখে বোঝে নেবে যে, তাদেরকে তাতে 
পতিত হতে হবে এবং তারা তা থেকে রাস্তা পরিবর্তন করতে 
পারবে না৷” (সূরা কাহফ-৫৩) 


* সপ্তম প্রেক্ষাপট 

চরম অপমান ও লাঞ্ছনা সহকারে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ 

করা হবে। আর সেটা কতইনা নিকৃষ্ট অবস্থানস্থল। আল্লাহ 

বলেন, 

SE LAL U2 DA PE GH TS 
ra: KO Ti 

“অতএব, জাহান্নামের দরজাসমূহে প্রবেশ কর, এতেই 

অনন্তকাল বাস কর। আর অহংকারীদের আবাসস্থল কতই 

নিকৃষ্ট ৷” (সূরা নাহলো-২৯) 


আল্লাহ তা‘লা কুরআনের আয়াতসমূহে এ সকল প্রেক্ষাপট তুলে 
ধরেছেন, যেন আমরা সতর্ক হই, মুক্তির জন্য পূর্ণ প্রস্তুতি নিই । 


572 


www.islamerpath.wordpress.com 


Contents 


সিরাত 


কেয়ামত দিবসের কঠিন প্রেক্ষাপটসমূহের মধ্যে অন্যতম হলো 
সিরাত অতিক্রম। সে এক দুষ্কর পারাপার । ভীতিপ্রদ দৃশ্য । 
দুনিয়াতে যারা ঈমানের ওপর অবিচল ছিল, তাদেরকে আল্লাহ 
তালা দৃঢ়পদ রাখবেন । আর যারা সত্য ও ন্যায়কে অস্বীকার 
করেছিল, সেসব ক্ষতিগ্রস্তদের পদস্থলন ঘটাবেন। সে এক 
কঠিন পরীক্ষা । যে মুক্তি পেয়ে যাবে, সে চিরসফল। যে 
গ্রেফতার হয়ে যাবে, সে মহাদুর্ভাগা 


* অবস্থান কোথায়? 
* তাতে অতিক্ৰমকারী মানুষের অবস্থা কীরূপ? 


573 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


ভূমিকা 

সিরাতের বৈশিষ্ট্য 

সিরাতের অবস্থান 
মুশরিকরা সিরাত অতিক্রম করবেনা 

মুনাফিক সম্প্রদায় ও সিরাত 

মুমিনের জ্যোতির ব্যাপকতা 

সিরাত অতিক্রমকারীদের ধরণ 

সিরাত অতিক্রমে দ্রুতগতি 

সর্বপ্রথম যে সিরাত অতিক্রম করবে 

নবী করীম সা. সিরাতের ওপর উম্মতকে আহ্বান করবেন 
সিরাতের পার্শ্বদ্বয়ে আত্মীয়তার বন্ধন এবং বিশ্বস্ততা 


574 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


ভূমিকা 

নবী করীম সা. কেয়ামতের ভয়াবহ পরিস্থিতির বিবরণ 
দিয়েছেন । হাশরের প্রেক্ষাপটসমূহ বর্ণনা করেছেন, যার একটি 
হলো সিরাত অতিক্রম নবী রাসূলগণও সেদিন ভয় ও আশার 
দুলাচলে থাকবে৷ উম্মতে মোহাম্মাদী স্বীয় নবীর সুপারিশে ধন্য 
হবে। এই সিরাতের কিছু ব্যতিক্রমী বৈশিষ্ট্য থাকবে । তার ওপর 
দিয়ে অতিক্রমকারীদেরও অবস্থা হবে বিভিন্নরকম। 

- আরবী ‘সিরাত’ এর শাব্দিক অর্থ, পরিস্কার ও সুস্পষ্ট পথ । 

- পরকালে ‘সিরাত’ বলতে জাহান্নামের উপরিভাগে স্থাপিত দীর্ঘ 
সেতু, যা সকল মুমিনকে অতিক্রম করতে হবে। 


* সিরাতের বৈশিষ্ট্য 

এটি হলো জাহান্নামের উপরিভাগে স্থাপিত দীর্ঘ সেতু, যা 

থাকবে সা‘দান নামক কাঁটা । তাতে প্রোথিত থাকবে বড়শির 

ন্যায় ধারালো চিকন লোহা । যদ্দরুন অনেকে আহত ও 

ক্ষতবিক্ষত হয়ে যাবে। যা একমাসের পথ সেখানে রয়েছে মহা 

অন্ধকার । 

dy b: U5 cer rb OF Jd tl Gh fs IB J 

EE. ET NEI OTT OE 
lux) J et OST slic AS A ixblis Ks 


575 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


নবী করীম সা. বলেন, “.. অতঃপর জাহান্নামের মধ্য-উপরিভাগে 
সেতু স্থাপিত হবে। জিজ্ঞেস করলাম, সেতু কী হে আল্লাহর 
রাসূল? তিনি বললেন, অতিপিচ্ছিল পথ; যাতে বাঁকা মাথাবিশিষ্ট 
পেরেক, ধারালো লোহা এবং নাজদ এলাকার সা‘দান নামক 
ভয়ঙ্কর কাঁটা বিছানো থাকবে ৷” (বুখারী-মুসলিম) 


একপ্রকার বড়শি 


Call cr ls ddl ox Bl dl Of Gl iB Law Hf JE 
আবু সাইদ রা. বলেন, “আমার কাছে সংবাদ পৌঁছেছে যে, সেতু 
হবে চুলের চেয়ে সুক্ম এবং তরবারীর চেয়ে ধারালো” 
(মুসলিম-৪৭৩) 


আমলনামা বিতরণ, কৃতকর্ম পরিমাপ, কতিপয় সুপারিশ 
সম্পাদন, হাউযে অবতরণ, হিসাব গ্রহণ এবং মানুষের 
বিচারকার্য সমাপ্ত হওয়ার পর সিরাত স্থাপন করা হবে। 


576 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


* মুশরিকরা সিরাত অতিক্রম করবে না 
কারণ, কেয়ামতের দিন মানুষ বিভিন্ন 
দলে বিভক্ত থাকবে৷ (১) নিষ্ঠাবান মুমিন, 
যারা একনিষ্ঠতা সহকারে আল্লাহর 
এবাদত করেছে। আল্লাহর সাথে কাউকে 
শরীক করেনি । (২) মুনাফিক ৷ (৩) এবং 
মুশরিক, যারা আল্লাহর সাথে অংশীদার 
সাব্যস্ত করেছে। 
মুশরিকরা সিরাত অতিক্রম করবে না; 
নিপতিত হবে যাদের মুমিন ও মুসলিম 
বলা হতো, একবার হলেও যারা কালেমা উচ্চারণ করেছে কেবল 
তারাই সিরাতে উঠবে। 


* মুনাফিক সম্প্রদায় এবং সিরাত 

একত্ববাদের দিকে আহ্বানকারী নবী রাসূলদের অনুসারীগণ 
দাঁড়িয়ে যাবে। তাদের মধ্যে গুনাহগার ও মুনাফিকরাও থাকবে। 
সিরাতে উঠার পূর্বে মহাঅন্ধকার নামিয়ে দেওয়া হবে। অতঃপর 
ঈমান ও সৎকর্ম অনুপাতে প্রত্যেকের মাঝে নূর (জ্যোতি) 
বিতরণ করা হবে। 


577 


www.islamerpath.wordpress.com 


Contents 


Jas rx All OG cf ER Jull Fw 0 Li5le JG 
tl 093 MEIN SP: dG glodls Nl At SN 
আয়েশা রা. বলেন, নবীজীকে জিজ্ঞেস করা হলো- যেদিন 
নভোমণ্ডল ও ভূমণ্ডলকে তৎসদৃশ অপর বস্তু দিয়ে পরিবর্তন 
করা হবে, সেদিন মানুষ কোথায় অবস্থান করবে? উত্তরে তিনি 
বললেন, সেদিন তারা সেতুর পার্শ্বে মহাঅন্ধকারে অবস্থান 
করবে৷” (মুসলিম-৭৪২) 
এ স্থলেই মুমিনদের থেকে মুনাফিকরা পৃথক হয়ে যাবে। তারা 
পেছনে থেকে যাবে মুমিনগণ অগ্রসর হয়ে সামনে চলে যাবে। 
অতঃপর উভয় দলের মাঝে প্রাচীর স্থাপন করে দেওয়া হবে, 
ফলে মুমিনদের সাথে তারা গিয়ে মিলিত হতে পারবে না। 
আল্লাহ বলেন, 


ES EES 
LE lots NS 2 2 EE SAS es SD) 
NY: NG TAGs 30K Nas 


পেছনে ফিরে যাও এবং আলোর খোঁজ কর। অতঃপর উভয় 
দলের মাঝখানে খাড়া করা হবে একটি প্রাচীর, যার একটি 


578 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


দরজা হবে। তার অভ্যন্তরে থাকবে রহমত এবং বাইরে থাকবে 
আযাব ৷” (সূরা হাদীদ-১৩) 

প্রদান করা হবে, যা কেয়ামতের সেই মহা অন্ধকারে তাদের 
জন্য জ্যোতি নিয়ে আসবে এবং সিরাতে পদস্বথলন থেকে রক্ষা 
করবে। 

থেকে বিমুখতা প্রদর্শনকারী 
দিন সেই মহাঅন্ধকারে 
নিমজ্জিত থাকবে। 
মুমিনদের নূর থেকে 
সামান্য সংগ্রহের জন্য তাদের অপেক্ষা করতে বলবে । অতঃপর 
তাদেরকে বলা হবে, তোমরা পেছনে গিয়ে আলো খোঁজো! 
অতঃপর মুনাফিকরা পেছনে চলে গেলে মুমিনগণ সামনে 
অগ্রসর হয়ে যাবে। এভাবেই উভয় দল বিভক্ত হয়ে গেলে 
আল্লাহ তাদের মাঝে প্রাচীর দাঁড় করিয়ে দেবেন। বাহ্যত দেখা 
যাবে শাস্তি, কিন্তু ভেতরে কেবলই শান্তি । এভাবে মুমিন নর- 
নারীগণ জান্নাতে এবং মুনাফিক নর-নারীরা জাহান্নামে চলে 
যাবে। 


579 


wwuw.islamerpath.wordpress.com 


সিরাত অতিক্রমকারী মুমিন-মুনাফিক সকলকেই নূর দেওয়া 
হবে। যেমন নবী করীম সা. আল্লাহর দর্শনের বিবরণ দিতে 
গিয়ে বলেন, 
cee OSL FE x29 « Spans me BES i Donny ph Ge 
my CI ser ps deg. Sah fi bs core 3 Bl 
ll goed i Ball joe GU HE MAG ia 
Ogle Y Wl Oya ALY Ad rens23 505 
“অতঃপর তিনি তাদের সামনে হাস্যোজ্জ্বল প্রকাশিত হবেন। 
তাদের নিয়ে চলবেন, সবাই তাঁকে অনুসরণ করবে। মুমিন 
মুনাফিক সকলকে নুর দেওয়া হবে। জাহান্নামের ওপর স্থাপিত 
সেতুতে কাঁটাযুক্ত ধারালো লোহা থাকবে; আল্লাহর ইচ্ছানুযায়ী 
সেগুলো অনেককে আহত করে ফেলবে অতঃপর মুনাফিকদের 
নূর নির্বাপিত হয়ে যাবে। মুমিনগণ মুক্তি পাবে। মুমিনদের মধ্যে 
মুক্তিপ্রাপ্ত প্রথম দলের লোকদের চেহারাগুলো হবে পূর্ণিমার 
চঁদের ন্যায় উজ্জ্বল । সংখ্যায় তারা হবে সত্তরহাজার ৷ বিনা 
হিসাবে তারা জান্নাতে প্রবেশ করবে” (মুসলিম-৪৮৯) 
5 ox Or Eg + 2 ON Ht Bie ox or ped BER UE 
So or eg hes Aol Je 05 G2 re eg DS BY 
ss 4d Pll S05 Gx or FT ONL ES - Lea DS 092 


580 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


hye dG. pb bl 13) aad es sll BB] ions 


Sl Je 09%, 
অপর হাদিসে নবী করীম সা. 
সেদিন পবর্তসদৃশ বিশাল নূর 
দেওয়া হবে। আর কাউকে | 
এর চেয়ে বেশি। আবার El 


বৃক্ষ সদৃশ নূর দেওয়া হবে। কাউকে এর চেয়ে কম৷ সর্বশেষ 
নূর দেওয়া হবে ব্যক্তির পায়ের বৃদ্ধাঙ্গুলিতে; একবার জ্বলবে তো 
আরেকবার নিভে যাবে। প্রজ্বলিত হলে সামনে চলবে, নিভে 
গেলে দাঁড়িয়ে যাবে। নবীজী বলেন, এভাবে তারা সিরাতের 
ওপর দিয়ে চলতে থাকবে ৷” (আল মু'জামুল কাবীর-৯৭৬৩) 


কৃত দোয়াটি উল্লেখ করেছেন 


Os SI FAL ds Sy 
A == 


581 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


“হে আমাদের পালনকর্তা, 
আমাদের নূরকে পূর্ণ করে দিন 
এবং আমাদেরকে হক্ষমা 
করুন। নিশ্চয় আপনি 
সবকিছুর ওপর সর্ব 
ক্তমান ৷” (সূরা তাহরীম-৮) 


* সিরাতে অতিক্রমকারীগণ 

জাহান্নামের ওপর দিয়ে অতিক্রমকারী লোকজন তিন ধরনের 
হবে, 

(১) নিরাপদে মুক্তিপ্রাপ্ত 


(২) আহত ও ক্ষতিগ্রস্ত হয়ে মুক্তিপ্রাপ্ত 
(৩) অতিক্রমে ব্যর্থ হয়ে জাহান্নামে নিপতিত 


” 


lad dams dm Je Be Sl Ux blrdll on: JE 
C4 ts EB Fa Cais fe CBS: nl oi ff 

+ ney 
নবী করীম সা. বলেন, “জাহান্নামের উপরিভাগে সিরাত স্থাপিত 
হবে। তাতে সা'দান বৃক্ষের কাঁটা সদৃশ অনেক কাঁটা থাকবে। 
অতঃপর মানুষকে অতিক্রম করতে বলা হলে কেউ নিরাপদে 
পার হয়ে মুক্তি পেয়ে যাবে। কেউ আহত ও আঘাতপ্রাপ্ত হয়ে 


582 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


মুক্তি পেয়ে যাবে। আবার কেউ কেউ ব্যর্থ হয়ে জাহান্নামে পতিত 
হবে” (ইবনে মাজা-৪২৮০) 
<: ml or JG BY A of BY Gl Im Gl 
Jy doe OSS Tile ISy4 U inblis Kms CAH, Cublbs 
El ask, E16) BIE) Sk le rfl dlaxdl 
PAT A E> Ar 90d ney it Els i CE 6 

i জব 
আবু সাইদ রা. থেকে বর্ণিত হাদিসে সেতু সম্পর্কে নবী করীম 
সা. বলেন, “.. সেতুর ওপর অনেক 
লোহাজাতীয় ধারালো পেরেক, 
বড়শির ন্যায় বাঁকা কণ্টক এবং 
সা'দান বৃক্ষের কাঁটা সদৃশ অসংখ্য 
কাঁটা থাকবে। মুমিনগণ তার ওপর 
দিয়ে কেউ চোখের পলকে, কেউ  সা'দান কটা 
বিদ্যুৎগতিতে, কেউ বাতাসের বেগে 
এবং কেউ দ্রুতগামী অশ্ব ও বাহনের বেগে পার হয়ে যাবে। 
কেউ নিরাপদে পার হয়ে মুক্তি পেয়ে যাবে। কেউ আহত ও 
আঘাতপ্রাপ্ত হয়ে মুক্তি পেয়ে যাবে। আবার কেউ ব্যর্থ হয়ে 
জাহান্নামে পতিত হবে সর্বশেষজন (আহত হয়ে পড়ে থাকবে, 
সামনে চলতে পারবে না। ফলে) টেনে হেঁচড়ে তাকে পার 
করানো হবে” (বুখারী-৭০০১) 

583 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


সিরাতে স্থাপিত কণ্টকের আকৃতি হবে বিশাল । 
- Slaxdl 2h J olmdl Iy5 Je CIN ser ds -. : Be JE 
Le das Y af 5 Gland B93 Jia lB JE dM dy) bs ty 
3h doar Bs col ed dll All bx dN) elie 5 
e54 sf s5lel of Jal ees dom Bll 9 dom Gh 
নবী করীম সা. বলেন, “জাহান্নামে সাদান কাঁটাসদৃশ ধারালো 
কণ্টক থাকবে। তোমরা কি সা'দান দেখেছ? সবাই বলল, জভ্রি.. 
হে আল্লাহর রাসূল! বলেন, সেগুলোও হবে সা'দান কাঁটাসদৃশ। 
তবে তার বিশালতা আল্লাহ ব্যতীত কেউ জানে না। আমল 
অনুপাতে অতিক্রমকারীকে আঘাত করবে। কেউ আঘাতের 
কারণে ধ্বংসপ্রায়; কিন্তু আমলের দরুন বেঁচে থাকবে। কেউ 
অধিক আমলের দরুন পূর্ণ অক্ষত থাকবে। আবার কেউ টুকরো 
টুকরো হয়ে যাবে বা শাস্তিপ্রাপ্ত হবে ইত্যাদি.. ৷” (বুখারী-৭০০০) 


* অতিক্ৰমকারীদের গতিসীমা 


তারতম্য থাকবে। নবী করীম সা. তাদের অবস্থা এভাবে বর্ণনা 
করেছেন, 

bs 3 de ll: JES Ds 2x3 dl IS Hla; 

A Or Me 3 BBE Lf one mee 3 I ALLEK yf on ed 


584 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


AU 5 Ge 03m Wy Hy 3 dl MS Kr me 3 EN 
4 3 a Gn 5 4: UB a ple) de 05 SH XS 
ly 13% la : JB Ul asx 275 5 2) Bn 5 25 
1 be dhl Glo ag SU SIN xy Sin UE SH Db aad: IG 

EE 
“সিরাত হলো তরবারীর চেয়ে ধারালো । অতি পিচ্ছিল পথ। 
বলা হবে, নূরের ওঁজ্ব্বল্য অনুপাতে তোমরা চলতে থাক! সুতরাং 
কেউ উল্কাপিণ্ডের ন্যায় চলে যাবে। কেউ বাতাসের বেগে পার 
হয়ে যাবে। কেউ চোখের পলকে অতিক্রম করে ফেলবে । কেউ 
আমল অনুপাতে দ্রুতগতিতে ঘন পদক্ষেপে হাঁটতে থাকবে। 
এমনকি যার নূর পায়ের বৃদ্ধাঙ্ুলিতে অল্প পরিমাণ থাকবে, সে 
চলতে গিয়ে এক হাত সরে যাবে তো অন্য হাতে ধরে রাখবে, 
এক পা পিছলে যাবে তো অন্য পা আটকে রাখবে; তার দেহের 
পার্শ্নগুলো আগুনে ঝলসে যাবে৷ এভাবে তারা মুক্তি পেয়ে যাবে। 
মুক্তির পর (জাহান্নামকে উদ্দেশ্য করে) বলবে, সকল প্রশৎ 
আল্লাহর যিনি তোমাকে দেখানোর পর তোমার শান্তি হতে 
আমাদের মুক্ত করেছেন। তিনি আমাদেরকে যা দিয়েছেন, তা 
কখনো অন্য কাউকে দেননি” (আল মুস্তাদরাক-৩২৪) 


* সিরাত অতিক্রমকারী প্রথম ব্যক্তি 


585 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


সেতু স্থাপনের পর সর্বপ্রথম নিরাপদে ও নিঃসংশয়ে পার হবেন 
নবী মুহাম্মাদ সা.। অতঃপর তাঁর উম্মত তাঁর পেছনে পেছনে 
পার হবে। যেমন, 

ox dsl als Uf O55 ser rt On blll ory : Be JE 
Aw ell: agg tl S3823 cl DY) tag ey Vg Bis 


নবী করীম সা. বলেন, 
“জাহান্নামের উপরিভাগে সিরাত 
স্থাপন করা হবে। সর্বপ্রথম আমি 
এবং আমার উম্মত তা পার 
হবো । সেদিন নবীগণ ছাড়া কেউ 
কথা বলতে পারবে না নবীদের 
মুখে থাকবে একটিই বাক্য.. “হে 
আল্লাহ! নিরাপদে রাখুন! 
নিরাপদে রাখুন!” (বুখারী- 


৭০০০) 


* সিরাতে নবীজী স্বীয় উম্মতকে ডাকবেন 
সিরাতে ব্যক্তির আমলই তাকে পার করবে। আমল অনুযায়ী 


586 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


অপরদিকে নবী করীম সা. সিরাতে দাঁড়িয়ে বলতে থাকবেন, হে 
আল্লাহ! মুক্তি দিন! মুক্তি দিন! 
dbl ais 2B SEED AF BIEL nd: BY JE 
Ex dm cf 5 5 Dlr) Go EE Koss. ALA 0 SH 
+ be DY) dl hz 36 Ja) of = | Jel 5 
নবীজীর ভম্য- “তোমাদের প্রথমদল বিদ্যুৎবেগে পার হয়ে 
যাবে। অপরদল বাতাসের গতিতে.. অপরদল পাখির চলার 
ন্যায়. অপরদল উট চলার গতিতে তাদের আমলই তাদেরকে 
পার করবে। তোমাদের নবী সিরাতের ওপর দাঁড়িয়ে বলতে 
থাকবে, হে প্রতিপালক, মুক্তি দিন! মুক্তি দিন! শেষপর্যন্ত কারো 
কারো আমল দুর্বল হওয়ায় চলতে পারবে না। ফলে হামাগুড়ি 
দিতে থাকবে” (মুসলিম-৫০৩) 


* সিরাতের পার্ম্বদ্বয়ে আত্মীয়তার বন্ধন ও বিশ্বস্ততা 
কতিপয় সৎকর্ম সিরাতে উপস্থিত হয়ে ব্যক্তিকে সহায়তা 
করবে। তন্মধ্যে, আমানত (বিশ্বস্ততা) এবং আত্মীয়তার বন্ধন 
সিরাতের দুইপাশে ডানদিকে ও বামদিকে এসে দাঁড়াবে। 
যেমনটি আবু হুরায়রা রা. থেকে বর্ণিত হাদিসে বলে হয়েছে, 


Ye, bag bloall sve Olagtsd 2s BLN ba ss. 


587 


www.islamerpath.wordpress.com 


Contents 


“,, আমানত ও আত্মীয়তার বন্ধন-মিলন এ দুটোকে পাঠানো 
হবে। তারা এসে সিরাতের দুই পাশে ব্যক্তির ডানদিকে ও 
বামদিকে দাঁড়িয়ে যাবে” (মুসলিম-৫০৩) 


চোখ বন্ধ করে সিরাতের সেই ভয়াবহ পরিস্থিতির কথা ভাবুন.. 
মনে করুন আপনি সিরাতের ওপর দাঁড়িয়ে । নীচে জাহান্নামের 
আগুন ধাউ ধাউ করে জ্বলছে চারপাশে ঘোর অন্ধকার । কখনো 
আপনি হাঁটছেন আবার কখনো পড়ে গিয়ে হামাগুড়ি খাচ্ছেন। 
আপনার সামনে-পেছনে ডানে-বামে অসংখ্য মানুষ পা পিছলে 
পড়ে যাচ্ছে, কাঁটা দ্বারা আঘাতপ্রাপ্ত হচ্ছে, আগুন তার পার্শগুলো 
ঝলসে দিচ্ছে। আপনার চোখের সামনে কেউ কেউ জাহান্নামের 
আগুনে পড়ে যাচ্ছে হায়.. কী ভয়াবহ পরিস্থিতি..!! 


588 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


বাস্তবতা, 
একত্ববাদে বিশ্বাসী মুমিনগণ ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ 
করবে না । অবশিষ্ট সকলেই জাহান্নামের আগুনে পতিত হবে। 


589 


wwuw.islamerpath.wordpress.com 


সিরাত পার হওয়ার পর মুমিনদের 
পরস্পর কেসাস গ্রহণ 


মুমিনগণ সিরাত পার হওয়ার পর দুনিয়াতে তাদের হক ও 
অবিচারের পরস্পর বদলা (কেসাস) গ্রহণ করবে। মহান আল্লাহ 
জান্নাতে প্রবেশের পূর্বে সবাইকে স্বচ্ছ ও পবিত্র করে দিবেন। 
যেন কারো কোনো দাবী বাকি না থাকে ৷ আল্লাহ বলেন, 


ZZ 4. 2w EAE LAL ন তৰত 
Ae > 2 SUT O WT} 

iV - £125 LOA 
“বলা হবে, এগুলোতে নিরাপত্তা ও শান্তি সহকারে প্রবেশ কর। 
তাদের অন্তরে যে ক্রোধ ছিল, আমি তা দূর করে দেব। তারা 
ভাই-ভাই হয়ে সামনা-সামনি আসনে বসবে” (সুরা হিজর 
8৬,৪৭) 


* কীভাবে তাদের পরস্পর কেসাস নেয়া হবে? 
* এটা কি তবে নতুনরূপে হিসাবগ্রহণ? 
* এর দরুন কি তাদের শাস্তি হবে? 


590 


www.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


ভূমিকা 
জান্নাতে প্রবেশের পূর্বে মুমিনদের পারস্পরিক কেসাস গ্রহণের 
বিষয়টি নবীজী এভাবে বর্ণনা করেছেন, 
cob) 2 ow xl > OU op Oph La 13) 
Olay 15513] G> - GUNG rs SSE Iie Oyolin 
de JALIL S Ss Par ug 5 SHG. LL I 
Sul 3 08 
“জাহান্নাম (সিরাত) থেকে মুক্ত 
হওয়ার পর জান্নাত ও জাহান্নামের 
মধ্যবর্তী একটি সরু স্থানে 
মুমিনদেরকে থামানো হবে। 
অতঃপর সেখানে দুনিয়াতে 
কেসাস নেয়া হবে। শেষপর্যন্ত সম্পূর্ণ পূত-পবিত্র হয়ে গেলে 
তাদেরকে জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে। ওই সত্তার 
শপথ যার হাতে মোহাম্মাদের প্রাণ, জান্নাতে তারা নিজ বসতি 
নিয়ে অনেক প্রমাণ পেশ করবে (গর্ব করবে) ৷” (বুখারী-২৩০৮) 


* কেসাসের স্বরূপ 
জান্নাতে প্রবেশের পূর্বে সেখানেও মুমিনদের অন্তর ভীত-সন্ত্রস্ত 


থাকবে। সেদিন কোনো সম্পদ থাকবে না, কোনো সন্তান 
591 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


থাকবে না, টাকা পয়সার মূল্য থাকবে না। কেসাস হবে কেবল 
সৎকর্মফল বা অসৎকর্মফল বিনিময়। সুতরাং যারা দুনিয়াতে 
অপরের মাল হরণ করেছিল, অন্যকে কষ্ট দিয়েছিল, প্রহার 
করেছিল; অবিচারের মাত্রা বুঝে সেখানে তাদের থেকে 
সৎকর্মফল কেটে নেয়া হবে। এভাবে সৎকর্মফল শেষ হয়ে 
গেলে দ্বিতীয়পক্ষের অসৎকর্মফল তার ঘাড়ে চাপিয়ে দেওয়া 
হবে। এটিই আল্লাহর চরম ন্যায়পরায়ণতা, বান্দাদের পরস্পর 
কোনো অভিযোগ ও অবিচার তিনি অবশিষ্ট রাখবেন না । তাদের 
কোনো অনুতাপ বাকি রাখবেন না। 


* উভয় পক্ষকে সন্তুষ্টকরণ 

lr bl 3 db BY dl dy) ly: JE i DL cl 2 
ds od hd doe b SKA Les yd JG ob St I= 
2b: Bl JG al DG on bie gal 2 my: UU ¢ 
Ib 488: ALY Jos s Dis dl JE pl cn gle Yo 
3: JU sls x Sb Sb: ETE TERT 
C4 abe 1331 913 0]: UU KIL dh Jy be cb 
Sra sl SLY Jos dh JE Bll cp mes Set Of ll 
bres 3 23 or Glas Sf 5b: JES awl) sp OLLI S 5b 
eh BY 9 ls Gree SY 9] a SEY BUG Ae C25 on 

592 


www.islamerpath.wordpress.com 


: J6 ¢ DS Dlg cm 3 DL: JE oad pol Alin: JE els 
35 3b 2b: JE As co Sota: JE Ble: JE SUE os 
di dw JE LLL aAcSb SLs Lt ae; Bi JG aie She 


I) 


cn Chas do Bi OF i S15 lol 5 dll: AS xo BB 

Shall 
আনাস রা. বলেন, “একদা নবী করীম সা. বসা ছিলেন। হঠাৎ 
দেখলাম তিনি হাসছেন; হাসির ফলে তার দাঁতগুলো প্রকাশ হয়ে 
গেল। জিজ্ঞেস করা হলো, কেন হাসছেন হে আল্লাহর রাসূল? 
সামনে হাঁটু গেড়ে বসে পড়বে । একজন বলবে, হে প্রতিপালক, 
এই ভাই থেকে আমার অবিচারের মূল্য গ্রহণ করুন! দ্বিতীয় 
ব্যক্তিকে উদ্দেশ্য করে আল্লাহ তা‘লা বলবেন, তুমি অবিচার 
পরিমাণ মূল্য পরিশোধ কর! সে বলবে, হে প্রতিপালক, আমার 
কাছে তো কোনো সৎকর্মফল অবশিষ্ট নেই । প্রথমজন বলবে, 
হে প্রতিপালক, তাহলে সে আমার অসৎকর্মগুলো বহন করুক! 
এ কথা বলার সময় নবীজীর দুই চক্ষু অশ্রুসিক্ত হয়ে উঠল। 
অতঃপর বলতে লাগলেন, সেদিন মানুষ তাদের পাপের বোঝা 
নিজের ঘাঁড় থেকে সরাতে অতি-তৎপর থাকবে। অতঃপর 
আল্লাহ অবিচারের মূল্য-প্রার্থনাকারীকে বলবেন, চোখ তুলে 
তাকাও! সে মাথা উঠিয়ে দেখে বলতে থাকবে- হে প্রতিপালক, 
আমি মণিমুক্তায় সুশোভিত স্বর্ণখচিত শহর ও সোনালী প্রাসাদ 

593 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


দেখতে পাচ্ছি! কোন নবীর জন্য এগুলো? কোন সিদ্দীকের জন্য 
এগুলো? অথবা কোন শহীদের জন্য এগুলো? আল্লাহ বলবেন, 
বরং যে ওই ব্যক্তির অবিচারের মূল্য পরিশোধ করবে তার জন্য! 
সে বলবে, কে এর মূল্য আদায় করতে পারবে? বলবেন, তুমি! 
বলবে, কীভাবে? বলবেন, তাকে ক্ষমা করার মাধ্যমে! সে বলবে, 
হে প্রতিপালক, আমি তাকে ক্ষমা করে দিলাম । বলবেন, হাতে 
ধরে তোমার ভাইকে জান্নাতে প্রবেশ করাও! অতঃপর নবীজী 
বললেন, তোমরা আল্লাহকে ভয় কর এবং পরস্পর মীমাংসা 
স্থাপন কর। কেননা কেয়ামতের দিন আল্লাহ মুমিনদের মাঝে 
মীমাংসা স্থাপন করবেন” (মুসনাদে আবু ইয়া'লা মুসেলী) 


সংশোধন, 
সংশোধন ও সংস্কারকাজে লিপ্ত হোন! কারণ, স্বয়ং আল্লাহ্‌ 
মুমিনদেরকে জান্নাতে প্রবেশের পূর্বে সংশোধন করে দেবেন। 


594 


wwuw.islamerpath.wordpress.com 


মধ্যবতীঁদের অবস্থা 


যারা ইসলাম সম্পর্কে জানেনি অথবা নবী করীম সা. এর 
আগমনের পূর্বেই দুনিয়া থেকে বিদায় হয়েছে। কোনো নবীর 
সাহচর্য পায়নি অথবা যাদের কাছে ইসলামকে বিকৃতরূপে 
উপস্থাপন করা হয়েছে- হাশরের ময়দানে তাদেরকে “মধ্যবর্তী 
লোক” বলে আখ্যায়িত করা হবে। 


* তারা কারা? 
* কী তাদের যুক্তি? 
* আল্লাহ তাদের সঙ্গে কী আচরণ করবেন? 


595 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


ড্র 
দুনিয়াতে নবী রাসূলদেরকে আল্লাহ তা‘লা জান্নাতের সুসংবাদ 
বাহক ও জাহান্নাম থেকে ভীতিপ্রদর্শনকারী রূপে পাঠিয়েছেন। 


নবী রাসূলদের সাথে কৃত আচরণের মাত্রা অনুযায়ী তাদের 
বিচার হবে৷ আল্লাহ বলেন, 


vo LN KOSI AIEEE SSI EG} 
“কোনো রাসূল না পাঠানো পর্যন্ত আমি কাউকেই শান্তি দান 
করি না।” (সুরা ইসরা-১৫) 


মানুষকে আল্লাহ অহেতুক ছেড়ে দেননি; বরং তাদের কাছে নবী 
প্রেরণ করেছেন। গ্রন্থ অবতীর্ণ করেছেন। রাসূল-প্রেরণ এবং 
ভীতিপ্রদর্শন ব্যতীত কোনো উম্মতকেই আযাব দেওয়া হবে না। 
ET EE 
Io HHTGE Aged 
4 = AIA 
“যখনই তাতে কোনো সম্প্রদায় নিক্ষিপ্ত হবে তখন তাদেরকে 
তার সিপাহীরা জিজ্ঞাসা করবে, তোমাদের কাছে কি কোনো 
সতর্ককারী আগমন করেছিল..” (সুরা মুলক ৮,৯) 
সুতরাং দাওয়াত পৌঁছার পর যে ব্যক্তি তা গ্রহণ করতঃ আমৃত্যু 
ঈমানের ওপর অবিচল থাকল, নবী মুহাম্মাদ সা. এর আনীত 


596 


wwuw.islamerpath.wordpress.com 


‘নূর’ অনুসরণ করল, সেই সঠিক পথ প্রাপ্ত হলো । তার পরিনাম 
হবে শুভ। পক্ষান্তরে যে সত্য থেকে বিমুখ রইল, সে বরং 
নিজেকেই অবিচার করল। তার পরিণাম হবে অশুভ ও নিকৃষ্ট 
তার অপরাধ সেদিন কেউ বহন করবে না। 


* যাদের কাছে দাওয়াত পৌঁছেনি.. 
যাদের কাছে দাওয়াত পৌঁছেনি, 
ইসলাম সম্পর্কে শুনেনি; যেমন, 
আফ্রিকার জংলী বাসিন্দা ছিল, 
দুরের কোনো বন-জঙ্গলে 
কিংবা দক্ষিন মেরুর পর্বতাঞ্চলে 
বসবাসরত ছিল অথবা 
ইসলামকে তার কাছে বিকৃতরূপে 
উপস্থাপন করা হয়েছে (যেমনটি 
পশ্চিমা বিশ্বের গণমাধ্যমগুলোতে 
এবং ইন্টারনেটের বিভিন্ন ওয়েবসাইটে করা হয়ে থাকে), ফলে 
সে ইসলামকে বিকৃতরূপ বুঝেছে। 

অথবা হতে পারে সে বধির অবস্থায় জন্মানোর ফলে কিছুই 
শুনেনি অথবা নির্বোধ, আকল-বুদ্ধি বলতে কিছুই ছিল না অথবা 


597 


www.islamerpath.wordpress.com 


Contents 


পারেনি.. তাদের ওপর আল্লাহর নিমোক্ত বাণীটি প্রতিফলিত 


od co 


EDITING AS 5G ALES 


Nt LOGI III Hr ENS 
“যদি আমি এদেরকে ইতিপূর্বে কোনো শাস্তি দ্বারা ধ্বং 
করতাম, তবে এরা বলত- হে আমাদের পালনকর্তা, আপনি 
আমাদের কাছে একজন রাসূল প্রেরণ করলেন না কেন? তাহলে 
তো আমরা অপমানিত ও হেয় হওয়ার পূর্বেই আপনার 


নিদৰ্শনসমূহ মেনে চলতাম ৷” (সূরা ত্বাহা-১৩৪) 


অন্য আয়াতে বলেন, 

সঃ, sete ork FO BE SEED. 

4 ol le HS SN EIS cielo 
£Y :u2ai)\ 


“আর এজন্য যে, তাদের কৃতকর্মের জন্যে তাদের কোনো বিপদ 
হলে তারা বলত, হে আমাদের পালনকর্তা, তুমি আমাদের কাছে 
কোনো রাসূল প্রেরণ করলে না কেন? করলে আমরা তোমার 
আয়াতসমূহের অনুসরণ করতাম এবং আমরা বিশ্বাস স্থাপনকারী 
হয়ে যেতাম ৷” (সূরা কাসাস-৪৭) 


598 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


সুতরাং জাহান্নাম সম্পর্কে অবহিতকরণ এবং নবী রাসূল প্রেরণ 
ব্যতীত কাউকে আল্লাহ শাস্তি দেবেন না। এদেরকে কেয়ামতের 
ভয়াবহ পরিস্থিতিগুলোতে পরীক্ষা করা হবে। তখন যারা 
অনুসরণ করবে এবং আল্লাহ যাদের ব্যাপারে সৌভাগ্যের নিদর্শন 
দেখবেন, তাদেরকে জান্নাতে দেবেন । আর যে তখন অবাধ্য হবে 
এবং আল্লাহ তাদের ব্যাপারে দুর্ভাগ্যের নিদর্শন দেখবেন, 
তাদেরকে জাহান্নামে নিপতিত করবেন। 

এ মতটিই সর্বজনবিদিত এবং সকল প্রমাণের সমন্বয়ক । 


“রাসূল না পাঠানো পর্যন্ত আমি কাউকেই শাস্তি প্রদান করি না” 


599 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


আল্লাহ তা‘লার প্রণীত মহাপ্রজ্ঞা হলো, তিনি বান্দাদের জন্য দুটি 
পথ নির্ধারণ করে দিয়েছেন। হয়তো কৃতজ্ঞ হয়ে জান্নাতের পথ 
ধরবে, নয়তো অকৃতজ্ঞ হয়ে জাহান্নামের দিকে চলে যাবে। 
সুতরাং যে ব্যক্তি সৎপথপ্রাপ্ত হলো, সে নিজের জন্যই লাভবান 
হলো। আর যে পথভ্রষ্ট হলো, সে নিজেকেই চরমভাবে ক্ষতিগ্রস্ত 
করল। 


* কী সেই জাহান্নাম? 

* বৈশিষ্ট্য কী? 

* অগ্নিবাসী কারা? 

* কেন তারা এতে প্রবেশ করবে? 


600 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


ভূমিকা 

জাহান্নামের নামসমূহ 
জাহান্নাম থেকে মুক্তির আমল 

জাহান্নামের প্রহরীবৃন্দ 

জাহান্নামের দরজাসমূহ 

জাহান্নামের ইন্ধন 

আগুনের উত্তাপ ও জাহান্নামের প্রকট শীত 
জাহান্নামের বিশালতা ও গভীরতা 

জাহান্নামীদের শান্তিতে তারতম্য 

জাহান্নামীদের পানিয় 
জাহান্নামবাসীদের কতিপয় খাদ্য 

তাদের পোশাক ও শয্যা 
জাহান্নামীদের আকৃতি ও বিভৎসতা 
আযাবের কিছু ভিন্নরূপ 

নারী সম্প্রদায়, জান্নাত জাহান্নামের অধিকাংশ বাসিন্দা 
সর্বপ্রথম যাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে 
যেসকল অপরাধে জাহান্নাম প্রতিশ্রুত 

জাহান্নাম থেকে সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ব্যক্তি 

জান্নাত ও জাহান্নামবাসীর কিছু পারস্পরিক আহ্বান 


601 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


ভূমিক 

আল্লাহ তা‘লা জান্নাতী এবং জাহান্নামীদের অবস্থার মধ্যে সম্পূর্ণ 
বৈপরিত্য রেখেছেন ৷ আল্লাহ বলেন, 

ELE UEP LEE TIE AES; 


KO DLA 
“জাহান্নামের অধিবাসী এবং জান্নাতের অধিবাসী সমান হতে 
পারে না। যারা জান্নাতের অধিবাসী, তারাই সফলকাম ৷” (সূরা 
হাশর-২০) 
জ্বিন ও ইনসানকে আল্লাহ তা'লা কেবল তাঁরই এবাদতের 
উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। তাদেরকে আনুগত্যের আদেশ 
করেছেন। মুমিনদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। 
মিথ্যারোপকারীদেরকে জাহান্নামের ভয় দেখিয়েছেন। তাদের 
হেদায়েতের জন্য অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। 
LG Db zl Jay FS All Jes Jia Us Be dl Jy JE 
LS A 0S EE BI old dns ALA bax dy be Spl 
Bl BI oe fm Ub US ori clay Efe 2 
2 ০১০% 
নবী করীম সা. বলেন, “আমার এবং মানুষের দৃষ্টান্ত হলো এমন 
এক ব্যক্তির ন্যায়, যে আগুন প্রভ্লিত করল। অতঃপর 
আলোৎসাহী পোকাগুলো এসে আগুনে পতিত হচ্ছিল। ওই ব্যক্তি 
602 


www.islamerpath.wordpress.com 


বাঁধা দিয়েও তাদের বারণ 
করতে পারছিল না; তারা 
আগুনে ঢুকেই পড়ছিল। 
আমিও তেমন, তোমাদেরকে 
আগুন থেকে বারণ করছি 
পড়ছ ৷” (বুখারী-৩২৪৪) 


* আশ্রয় প্রার্থনা 

নবী করীম সা. আল্লাহর কাছে বেশি করে জাহান্নাম থেকে 

আশ্রয় প্রার্থনা করতেন সাহাবীদেরকেও আশ্রয় প্রার্থনার আদেশ 

শিক্ষা দিতেন.. 

2 le or Bh 59 Fer Sle or Da 55 UL pall: 93 

Al 3 2 Sh 58h Jerall dl L535) 
sll, 

তোমরা বল... 

(অর্থ- হে আল্লাহ, আমরা জাহান্নামের আগুন থেকে আপনার 

আশ্রয় চাই । কবরের আযাব থেকে আপনার আশ্রয় চাই। 

দাজ্জালের ফেতনা থেকে আপনার আশ্রয় চাই এবং জীবন ও 

মৃত্যুর পরীক্ষা থেকে আপনার আশ্রয় চাই ।” (মুসলিম-১৩৬১) 


603 


www.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


* ভীতি প্ৰদৰ্শন 
নবী করীম সা. প্রায়ই জাহান্নামের বিবরণ দিতেন। জাহান্নাম 
থেকে সতর্ক করতেন জাহান্নাম থেকে বাঁচার উপায় বলতেন। 
অধিকাংশ ক্ষেত্রে নবীজীর দোয়া ছিল, 

JUN olde GS, Lm BAN Ss Lm GIS CT Ly) all 
“হে আল্লাহ, দুনিয়াতে আমাদেরকে কল্যাণ দিন, আখেরাতেও 
আমাদেরকে কল্যাণ দিন এবং জাহান্নাম থেকে আমাদের রক্ষা 
করুন!” (বুখারী) 
ay Cl ie 35 OU BE Gl S5 : Fo 0 Sr J 
3501 51:6 damp Cl le S35 U5 

Lab ALS UL LOB 5 

নবীজীর এ সতর্ককরণের বিবরণ দিতে গিয়ে আদি বিন হাতিম 
রা. বলেন, “একদা নবী করীম সা. জাহান্নামের বিবরণ দিয়ে 
জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করলেন। চেহারায় সতর্কতার 
ছাপ ফুটে উঠল। আবার জাহান্নামের বিবরণ দিয়ে তা থেকে 
আশ্রয় চাইলেন চেহারায় সতর্কতার ছাপ ফুটে উঠল । অতঃপর 
বললেন, জাহান্নাম থেকে বাঁচো! খেজুরের একটি অংশ দিয়ে 
হলেও! তা না পেলে একটি উত্তম কথা দিয়ে হলেও!” (বুখারী- 
৩৪০০) 


604 


www.islamerpath.wordpress.com 


J Et ZL 8 


S08 J > Us db U0 Sl ; sO Sl 30 Sl 
Le age SSK Lage li G23 Bydl Jal aod lin pls 

he) 
নুমান বিন বাশীর রা. বলেন, একদা নবী করীম সা. কে ভাষণ 
দানকালে বলতে শুনেছি, আমি তোমাদেরকে জাহান্নাম থেকে 
সতর্ক করছি! আমি তোমাদেরকে জাহান্নাম থেকে সতর্ক করছি! 
আমি তোমাদেরকে জাহান্নাম থেকে সতর্ক করছি! বারবার 
এভাবে বলছিলেন, এমনকি যদি এখন এ স্থলে থেকে বলতেন, 
তবে বাজারের লোকেরাও তা শুনতে পেত; বলার সময় তার 
পায়ের কাছে থাকা একটি পশমের চাদরও পড়ে গিয়েছিল” 
(দারেমী-২৮১২) 


al Udy) cat UE Ss id or Sal 


হে আল্লাহ, জাহান্নামের আযাব থেকে আমাদের রক্ষা করুন! 


605 


www.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


জাহান্নামের নামসমূহ 


অধিক নাম বস্তুর প্রভাব ও গুরুত্ব বুঝায় । 


* জাহান্নামের নামগুলো কী? 
* এ সব নামের পেছনে প্রমাণ কী? 


জাহান্নামের বিশালতা, তার কঠিন শাস্তি এবং তার অধিবাসীদের 
চরম পরিতাপের দিকে লক্ষ্য করে তার নামও একাধিক বর্ণিত 
হয়েছে। 


(১) জাহান্নাম ২৫2 
এটিই তার প্রসিদ্ধ নাম৷ ‘জাহান্নাম’ শব্দটি আরবী ‘জাহম’ শব্দ 
থেকে নির্গত; যার অর্থ- দুর্ভোগ, তীব্রতা, অন্ধকার.. ৷ 

606 


www.islamerpath.wordpress.com 


Contents 


আল্লাহ তা‘লা জাহান্নামকে একাধিকবার এ নামে ব্যক্ত করেছেন। 
বলেছেন 

NASER IOS 50) LDS 33 
মেরে নিয়ে যাওয়া হবে” (সূরা তুর-১৩) 


(২) লাযা 
যার অর্থ, অগ্নিশিখা। জাহান্নামের অগ্নিশিখা মানুষের দেহগুলো 
ঝলসে দেবে। আল্লাহ বলেন, 


1 - vO HEEO LER 
“কখনই নয়। নিশ্চয় এটা লেলিহান শিখা । যা চামড়া তুলে 
দেবে” (সুরা মাআরিজ ১৫,১৬) 


(৩) হুতামা 442৯ 
শাব্দিক অর্থ, নিঃশেষ করা, ধ্বংস করা, চুর্ণ করা৷ জাহান্নামের 
আগুন তার অধিবাসীকে চুর্ণ করে দেবে। আল্লাহ বলেন, 


FEO LAAM AS AoE AE 5H 
EIDE, LEGON EEL OS 
1-5 KOB 

607 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


“কখনও না, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে পিষ্টকারীর মধ্যে । আপনি 
কি জানেন, পিষ্টকারী কী? এটা আল্লাহর প্রভ্বলিত অগ্নি, যা 
হৃদয় পর্যন্ত পৌঁছুবে। এতে তাদেরকে বেঁধে দেওয়া হবে, লঙ্কা 
লম্বা খুঁটিতে ৷” (সূরা হুমাযা ৪-৯) 


(৩) ছাঈর ১ 

শাব্দিক অর্থ, চরম প্রভ্বূলন ৷ লাকড়ি দেওয়ার পর আগুন যখন 
পূর্ণরূপে জ্বলে উঠে, তখন এ শব্দ দিয়ে তাকে ব্যক্ত করা হয়। 
আল্লাহ বলেন, 


A w 

Au br Aer 2) ANCA A 

ISIC IHGA IAS 
ন 


VA KO SAI 
ie b আমি দঘিযারি প্রতি ~~ রঃ 

করেছি, যাতে আপনি মক্কা ও তার আশপাশের লোকদের সতর্ক 
করেন এবং সতর্ক করেন সমাবেশের দিন সম্পর্কে, যাতে 
কোনো সন্দেহ নেই । একদল জান্নাতে এবং একদল জাহান্নামে 


প্রবেশ করবে” (সূরা শূরা-৭) 


608 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


(8) হাবিয়া 429 

শাব্দিক অর্থ, কোনো গভীর গহ্বরে নিপতিত হওয়া । আল্লাহ 

বলেন, 

Ae F F) 

ED GOH At 

& 0 IAL HO 2 
\\- A :io 

“আর যার পাল্লা হালকা হবে, 

তার ঠিকানা হবে হাবিয়া। আপনি জানেন তা কী? প্রভ্বলিত 

অগ্নি ৷” (সূরা ক্কারিআ ৮-১১) 


(৫) জাহীম == 
শাব্দিক অর্থ অগ্নির অধিক প্রভ্বলন, যার শিখা অধিক উপরে 
উঠে আল্লাহ বলেন, 

Ea SUNEOU AL Soe 3 
দাও! অতঃপর নিক্ষেপ কর জাহান্নামে” (সূরা আলহাক্কা 
৩০,৩১) 


609 


www.islamerpath.wordpress.com 


Contents 


(৬) ছাক্কার ১ 

সূর্যের প্রচণ্ড তাপকে আরবীতে “সাক্কার’ বলা হয়। আল্লাহ বলেন, 
iA: ADO SS SABI SAIN ITALY 
“যেদিন তাদেরকে মুখ হেচড়ে টেনে নেয়া হবে জাহান্নামে, বলা 
হবে, সাক্কার তথা অগ্নির খাদ্য আস্বাদন কর” (সূরা ক্কামার- 


8৮) 
অন্য আয়াতে বলেন, 
HOT IIOHL MH O Kiss} 


Ye - 07:7) 0 
“আমি তাকে প্রবেশ করাব সাক্কার তথা অগ্নিতে। আপনি কি 
বুঝলেন সাক্কার কী? এটা অক্ষত রাখবে না এবং ছাড়বেও না। 
মানুষকে দগ্ধ করবে। এর ওপর নিয়োজিত আছে উনিশ 
(ফেরেশতা) ৷” (সুরা মুদ্দাছছির ৩০-৩৬) 


এই ছিল কুরআন-হাদিসে উল্লেখিত জাহান্নামের কতিপয় নাম। 
সবগুলিই জাহান্নামের বৈশিষ্ট্যের বিবরণ দেয়। 


মনে রাখবেন, 
জাহান্নামের নামগুলো তার বৈশিষ্ট্যের বিবরণ প্রকাশ করে। 


610 


www.islamerpath.wordpress.com 


জাহান্নাম থেকে মুক্তির আমল 


আল্লাহ তা‘লা জান্নাত-জাহান্নাম সৃষ্টি করে উভয়ের বৈশিষ্ট্য বলে 
দিয়েছেন। জান্নাতের দিকনির্দেশনা দিয়েছেন। জাহান্নাম থেকে 
মুক্তির উপায় নির্ধারণ করেছেন। আল্লাহ কারো ওপর জোর 
করে কিছু চাপিয়ে দেন না। তিনি পরিষ্কারভাবে সবকিছু বর্ণনা 
করেছেন। হেদায়েত করেছেন, শিখিয়েছেন, উৎসাহ দিয়েছেন, 
সতর্ক করেছেন। আর মানুষ স্বেচ্ছায় নিজ পরিণামস্থল ঠিক 
করে নেয়। 


* কোন কোন আমল জাহান্নাম থেকে রক্ষা করে? 
* প্রকারগুলো কী? 


ভূমিকা 

একদিকে কুফর চিরস্থায়ী জাহান্নামের পথ । অপরদিকে ঈমান ও 
সৎকর্ম জাহান্নাম থেকে মুক্তির পথ। এ কারণেই মুসলিমগণ 
প্রতিপালকের কাছে তাদের ঈমানের ওসিলা দিয়ে জাহান্নাম 
থেকে আশ্রয় চান । আল্লাহ বলেন, 


611 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


ছে 4s Hs 
CITE A ETCHED 5% LAY 


‘ols IK IAL 
“যারা বলে, হে আমাদের পালনকর্তা, আমরা ঈমান এনেছি, 
কাজেই আমাদের গোনাহ ক্ষমা করে দিন আর আমাদেরকে 
জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন!” (সূরা আলে ইমরান- 
১৬) 
কুরআন-হাদিসে জাহান্নাম থেকে বাঁচার অনেকগুলো আমল 
বৰ্ণিত হয়েছে- 


(১) এখলাস তথা একনিষ্ঠতা সহকারে শাহাদাতদ্বয় 
পাঠ করে মনে প্রাণে তাতে বিশ্বাস করা । 

“লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ” (আল্লাহ ব্যতীত 
কোনো উপাস্য নেই এবং 
মুহাম্মাদ আল্লাহর রাসূল) এ 
কথার সাক্ষ্য দেওয়া ব্যক্তির 
ঈমানের লক্ষণ । এটিই জান্নাতের 
চাবিকাঠি, আল্লাহর রজ্জু এবং 
তাঁর প্রদর্শিত সরল পথ। 
এটিই ইসলামের প্রধান শর্ত। 


612 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


শান্তিময় এ ধর্মের প্রবেশপথ ৷ জাহান্নাম থেকে মুক্তির প্রধান 
উপায় এবং দয়াময় আল্লাহর করুণা লাভের শ্রেষ্ঠ উপকরণ । 
spel dss MEDAN ILIA oa ds J 
Ul ade ah 
নবী করীম সা. বলেন, “যে ব্যক্তি সাক্ষ্য দেবে যে, আল্লাহ ছাড়া 
কোনো উপাস্য নেই এবং মুহাম্মাদ আল্লাহর রাসূল- তার ওপর 
আল্লাহ তা‘লা জাহান্নামকে নিষিদ্ধ করে দেবেন” (মুসলিম-১৫১) 


(২) আল্লাহ ও তাঁর রাসুলের প্রতি ভালোবাসা পোষণ 
ভালোবাসা হলো হৃদয়সম্পৃক্ত 
বিষয়, যা দ্বারা বান্দা আল্লাহর 
সান্নিধ্য লাভ করে। বান্দা 
পরকালে প্রতিপালকের দর্শন 
ভালোবাসাকে সত্য প্রতীয়মান 
করে। যেকোনো ব্যক্তি আল্লাহ 
ও তাঁর রাসূলকে ভালোবাসবে, অবশ্যই সে আল্লাহর সন্তুষ্টি 
অর্জনে মনোনিবেশ করবে। 


Alls JE ill oo 


ন 


sail de ey of : Bs ol 2 

JE dys cl GFN) sg Y JE. (CU ul Ly ) J 

al dg ep ogi bp U ol U6. (e+ ce ৩) 
613 


www.islamerpath.wordpress.com 


Rb EB A Ab Al IG. Col nmol) EB 

ll Fe dl Lo0ls FU of re OFT Of ls 53 
আনাস রা. থেকে বর্ণিত, একব্যক্তি নবীজীকে ‘কেয়ামত কখন' 
জিজ্ঞেস করলে উত্তরে তিনি বললেন, “সে জন্য তুমি কী প্রস্তুতি 
নিয়েছ?” সে বলল, কিছুই না, তবে আমি আল্লাহ ও তাঁর 
রাসূলকে ভালোবাসি । নবীজী বললেন, যাকে তুমি ভালোবাসবে, 
তার সঙ্গেই তুমি থাকবে। আনাছ রা. বলেন, এ কথা শুনে 
আমরা সেদিন এত খুশি হয়েছিলাম, ইতিপূর্বে কোনোদিনই এত 
খুশি হইনি । আনাছ রা. বলেন, আমি ভালোবাসি নবীকে, আবু 
বকর ও উমরকে ৷ তাদের মতো আমল না করতে পারলেও 
ভালোবাসা পোষণকারী হিসেবে তাদের সঙ্গে থাকব বলে আশা 
রাখি ৷” (বুখারী-৩৪৮৫) 


(৩) দান সাদকা 

দান একটি উৎকৃষ্ট আমল, যা মানুষকে পবিত্র করে। মর্যাদা 
বৃদ্ধি করে। 

of Ke glad op: 8 JG 
54 FA 3s 0 or a 
নবী করীম সা. বলেন, “একটি LL Bt 


খেজুরের টুকরা দিয়ে হলেও 
614 


www.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


যদি কেউ জাহান্নাম থেকে বাঁচতে পারে, সে যেন তাই করে।॥” 
(বুখারী-২৩৯৪) 
89 8 ০8 2 i NY or Fas be BE dl J 
or nf dS sgh DY) Sy Bn fl or or ES. Ola; 
of. AS aalol iy. ol sgh DY) Sy Baa tl 
+ Jel 54 55 3501 Ga of Koa lax) 
সাথে আল্লাহ কথা বলবেন। তাঁর ও তোমাদের মাঝে কোনো 
দুভাষী থাকবে না। তখন বান্দা ডানদিকে তাকিয়ে তার কৃতকর্ম 
দেখতে পাবে। বামদিকে তাকিয়েও কৃতকর্ম দেখতে পাবে। 
সামনের দিকে তাকিয়ে জাহান্নাম দেখতে পাবে। সুতরাং 
খেজুরের একটি অংশ দিয়ে হলেও তোমরা জাহান্নাম থেকে 
বাঁচো!” (বুখারী-৭০৭৪) 
উপরোক্ত হাদিসে নবীজী সাদকার প্রতি উৎসাহিত করছেন। 
সম্পদ অল্প থাকলেও দানে অবহেলা করতে নেই৷ কারণ, তা 


জাহান্নাম থেকে মুক্তির অন্যতম মাধ্যম ৷ 
(8) নফল রোযা 
রোযা হলো গুরুত্বপূর্ণ এবাদত । রোযাদারগণকে আল্লাহ জাহান্নাম 
থেকে মুক্তির প্রতিশ্রর্ণত দিয়েছেন। 
JED cp FT LAS Ul op Lx fll: BE JG 
615 


wwuw.islamerpath.wordpress.com 


নবী করীম সা. বলেন, “রোযা হলো জাহান্নাম থেকে মুক্তির ঢাল; 

কর” (মুসনাদে আহমদ-১৭৯০২) 

নফল রোযার অনেক ফযিলত বর্ণিত হয়েছে। 

of 3 133 DL Si sob di Jame S bn lo or: BE J 
b= ci SU 

নবী করীম সা. বলেন, “কেবল আল্লাহর জন্য যে ব্যক্তি একদিন 

রোযা পালন করবে, বিনিময়ে আল্লাহ তাকে জাহান্নাম থেকে 

সত্তর বৎসর দূরত্বে নিয়ে যাবেন” (মুসলিম-২৭৬৭) 


(৫) নিয়মিত জামাতে নামায আদায় 
গুরুত্ব সহকারে নিয়মিত জামাতে নামায আদায় ঈমানের 
অন্যতম নিদর্শন ৷ আল্লাহ বলেন, 


এনেছে আল্লাহর প্রতি ও শেষ দিনের প্রতি..” (সূরা তাওবা-১৮) 
কেয়ামতের দিন জাহান্নামের অধিবাসীগণকে জিজ্ঞেস করা হবে, 


EOL SITSITINMNO IGG 


616 


www.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


“কীসে তোমাদেরকে জাহান্নামে নীত করেছে? তারা বলবে, 
আমরা নামায পড়তাম না” (সুরা মুদ্দাছছির ৪২-৪৩) 
সুতরাং নামায হলো জাহান্নাম থেকে মুক্তির অন্যতম উপায় । 


US) BSS dy ole df bg onal Sh fo or: 
Sal cr 5sly9. UN or ely : Obs, Sd cS 

নবী করীম সা. বলেন, “যে ব্যক্তি চল্লিশ দিন আল্লাহর জন্য 

‘তাকবীরে উলা’'র সাথে জামাতে নামায আদায় করবে, তার 

জন্য দুটি মুক্তি-সনদ লিখে দেওয়া হবে- জাহান্নাম থেকে মুক্তির 

এবং মুনাফেকী থেকে পবিত্রতার ৷” (তিরমিযী-২৪১) 

নামায সম্পর্কে তিনি আরো বলেন, 


617 


wwuw.islamerpath.wordpress.com 


Ble bons LL ex Es bys bs dt Ak Le Bo 

als cy Gs 056s 
“যে ব্যক্তি নিয়মিত জামাতের সহিত তা আদায় করবে, 
কেয়ামতের দিন সেটি তার জন্য জ্যোতি, যুক্তি এবং মুক্তির 
মাধ্যম হবে। আর যে নিয়মিত জামাতকে গুরুত্ব দেবে না, তার 
জন্য কেয়ামতের দিন কোনো জ্যোতি, যুক্তি এবং মুক্তি হবে না। 
কেয়ামতের দিন বরং সে ফেরাউন, হামান, কারুন ও উবাই বিন 
খালাফের দলে থাকবে৷” (ইবনে হিব্বান-১৪৬৭) 


(৬) জামাতে ফজর ও আসর আদায় 
সব নামাযেরই গুরুত্ব অপরিসীম । পুরুষদের জন্য জামাতে 
নামায আবশ্যক ৷ বিশেষতঃ ফজর এবং আসর ৷ এ দুই নামাযে 
মানুষের কর্মঝামেলা এবং ঢিলেমীর সম্ভাবনা বেশি থাকে । 

a Ss dl Eb I do ot Uh: BJ 
নবী করীম সা. বলেন, “সূর্যোদয় এবং সূর্যাস্তের পূর্বের নামায 
যে আদায় করবে, সে কখনো জাহান্নামে প্রবেশ করবে না।” 


(মুসলিম-১৪৬৮) 
(৭) সকাল সন্ধ্যার আমল 


618 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


অধিক পরিমাণে দোয়া ও যিকির জাহান্নাম থেকে মুক্তির অন্যতম 
উপকরণ । 
8 Ht So SE ox IEE hl dye Sf Ls sf of SF 
ls 25 DES Dae ee dts Il Cael SY dl 
rsh el Bliss DEE SE EA Yd LAE 
5G 2h Fel E55 GE ss cas hl Fel 52 UE 5 U0 Ss 
JE cs i el Lf GE Sy a5 
নবী করীম সা. বলেন, “যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় নিম্নোক্ত 
দোয়া একবার পড়বে, আল্লাহ তার এক-চতুৰ্থাংশ জাহান্নাম 
থেকে মুক্ত করবেন। যে দুইবার পড়বে, তার অর্ধাংশ মুক্ত 
করবেন। যে তিনবার পড়বে, তার তিন-চতুর্থাংশ মুক্ত করবেন 
এবং যে চারবার পড়বে, তাকে আল্লাহ জাহান্নাম থেকে পূর্ণ মুক্ত 
করে দেবেন, 
Es SSDs ie a ails Iapil col 5] ell 
ds dan it Slat HAY Ma AL 
অর্থ- হে আল্লাহ, নিশ্চয় আমি আজ সকালে আপনাকে, আপনার 
আরশবাহী ফেরেশতাগণকে, সকল ফেরেশতাদিগকে এবং সমস্ত 
কোনো উপাস্য নেই এবং মুহাম্মাদ আপনার বান্দা ও রাসূল!” 
(আবু দাউদ-৫০৭১) 


619 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


(৮) মুক্তির প্রার্থনা 
দোয়া হলো এক ধারালো 


মুমিনের অস্ত্র এবং কাফেরের 


ক্রোধ। মুমিনদের গুণ বর্ণনা 
করতে গিয়ে আল্লাহ বলেন, 


Bl A পূ ০ r 
SELLE COLLET HELA 


11-10 00 MEOH LEAL CIS UE 
“এবং যারা বলে, হে আমাদের পালনকর্তা, আমাদের থেকে 
জাহান্নামের শাস্তি হটিয়ে দিন! নিশ্চয় এর শান্তি নির্ঘাত বিনাশ; 
বসবাস ও অবস্থানস্থল হিসেবে তা কত নিকৃষ্ট জায়গা” (সূরা 
ফুরকান ৬৫,৬৬) 
wall: LLL AG Yj SE ALI dl Le So dla be: BB J 
walls OL IG YY ESE DU ope dl Ls J ol Yo 3 


SE 
নবী করীম সা. বলেন, “কোনো মুসলিম যদি আল্লাহর কাছে 
তিনবার জান্নাত প্রার্থনা করে, তবে জান্নাত বলে, হে আল্লাহ, 
তাকে জান্নাতে প্রবেশ করান! পক্ষান্তরে কোনো মুসলিম যদি 


620 


www.islamerpath.wordpress.com 


জাহান্নাম থেকে তিনবার মুক্তির প্রার্থনা করে, তবে জাহান্নাম 
বলে, হে আল্লাহ্‌, তাকে মুক্তি দিন৷” (মুসনাদে আহমদ-১২৪৩৯) 
অর্থাৎ তিনবার এই দোয়া পড়বে - 

Ul cr Sxl all LL LT GS) ell 
অর্থ- হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত চাই । হে আল্লাহ, 
জাহান্নাম থেকে আমাকে মুক্তি দিন। 


(৯) সাতবার ‘আল্লাহুম্মা আজিরনী মিনান্নার’ পড়া 
আশা করা যায়, নিয়মিত এই দোয়া পাঠকারীকে আল্লাহ মুক্তি 
দেবেন। 
wall ol 5 of J5 5 call calc 3): Be dl dy) U6 
cx lz DAS Sag cr ca ON DB Sls to IU op Sr 
Ol SLB AS Je ol Sf 5 JE orl cade js Ul 
Jl on lz DAS DH cp Sms 
নবী করীম সা. বলেন, “ফজরের নামাযের পর কারো সাথে 
কথা বলার পূর্বে সাতবার বল ‘_র| ০4 ১০৯! ॥৫!| হে আল্লাহ, 
জাহান্নাম থেকে মুক্তি দিন!’ তবে যদি তুমি সেদিনে মারা যাও, 
তবে আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দেবেন। তেমনি 
মাগরিবের নামাযের পর কারো সাথে কথা বলার পূর্বে সাতবার 
বল ৷ 4:৯! | হে আল্লাহ, জাহান্নাম থেকে মুক্তি দিন!’ 


621 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


যদি তুমি সে রাত্রিতে মারা যাও, তবে আল্লাহ তোমাকে 
জাহান্নাম থেকে মুক্তি দেবেন” (মুসনাদে আহমদ-১৮০৫৪) 


(১০) জুহরের পূর্বের ও পরের চার রাকাত সুন্নাত 
নামায আল্লাহর প্রিয় আমল । বান্দা যতবেশি নফল আদায় 


করবে, ততবেশি সে আল্লাহর 
সান্নিধ্য লাভ করবে। আল্লাহর 
সর্বাধিক প্রিয় আমল হলো ফরয 
নামায । অতঃপর নফল। 
el 4 Bo or: 
> hans Els ll J5 SS, 

FEES 
নবী করীম সা. বলেন, “যে ব্যক্তি 


& Jb 


1 


hs 


্। 


জুহরের পূর্বের ও পরের চার রাকাত নিয়মিত আদায় করবে, 
তার ওপর আল্লাহ জাহান্নাম হারাম করে দেবেন” (তিরমিযী- 


৪২৮) 


(১১) আল্লাহর পথে ধূলিমলিন পা 


622 


www.islamerpath.wordpress.com 


Contents 


জিহাদ হলো ইসলামের সর্বোচ্চ শৃঙ্গ এবং সর্বশ্রেষ্ঠ সংগ্রাম। 
ইসলামী শাসনব্যবস্থা বাস্তবায়নে এর বিকল্প নেই । কোনোব্যক্তি 
উটের দুধ দোহন পরিমাণ সময়ও যদি জিহাদ করে, তার ওপর 
জান্নাত ওয়াজিব হয়ে যায়। 


UL de dl ae dl haw dle Sol cpa: BB JE 
নবী করীম সা. বলেন, “যার দুই পা আল্লাহ্‌র রাস্তায় ধূলিমিশ্রিত 
হবে, তার ওপর আল্লাহ জাহান্নাম হারাম করে দেবেন” 


(বুখারী-৮৬৮) 


www.islamerpath.wordpress.com 


Contents 


অন্য হাদিসে বলেন, “আল্লাহর রাস্তায় ধূলিমিশ্রিত পা কখনো 
জাহান্নামের আগুন স্পর্শ করবে না” (বুখারী-২৬৫৬) 


(১২) আল্লাহর ভয়ে ক্রন্দন 
সকল প্রজ্ঞার মূল হলো আল্লাহর ভয়। আল্লাহ বলেন, 
1:5 KOE EE HIE IE AY 
“যে ব্যক্তি তার পালনকর্তার 
সামনে উপস্থিত হওয়ার ভয় 
দু'টি উদ্যান৷” (সূরা 
আররাহমান-৪৬) 
Sol Gx MLS op Ser Wk YB JO 
ll me GA d Fer S33 BI Yaw BOLE C4 Ys. El 
নবী করীম সা. বলেন, “দুধ যেমন স্তনে ফিরে যাওয়া অসম্ভব, 
তেমনি আল্লাহর ভয়ে ক্রন্দনকারী ব্যক্তির জাহান্নামে যাওয়া 
অসম্ভব । আর আল্লাহর পথের ধূলাবালি ও জাহান্নামের আগুন 
কখনো একত্ৰিত হবে না৷” (তিরমিষী-১৬৩৩) 
Sl nes Mite on CHL age: LEY Oe: 


” 


& J 


Al Jaw S 


624 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


নবীজী আরো বলেন, “দুই ধরণের চোখ কখনো আগুন স্পর্শ 
করবে না- যে চোখ আল্লাহর ভয়ে কেদেছে এবং যে চোখ 
আল্লাহর রাস্তায় সজাগ থেকে পাহারাদারী করেছে।” (তিরমিধী- 
১৬৩৯) 


(১৩) কৃতদাস মুক্তি 

কৃতদাসকে তার মনিবের 

আয়ত্তাধীন হতে মুক্ত ও স্বাধীন ft 
করে দেওয়া জাহান্নাম থেকে 4 


মুক্তির অন্যতম উপায় । 
dle 25) Fol cn: BB JG a 


Si ie a see H A El 

aa 2 > UI 
নবী করীম সা. বলেন, “যে ব্যক্তি কোনো মুসলিম কৃতদাসীকে 
মুক্ত করবে, তার প্রতিটি অঙ্গের বিনিময়ে স্বাধীনকারীর অঙ্গসমূহ 
জাহান্নাম থেকে মুক্ত করে দেওয়া হবে। এমনকি তার 
লজ্জাস্থানের বিনিময়ে মুক্তকারীর লজ্জাস্থানকে..।” (বুখারী- 
মুসলিম-৬৩৩৭) 
Al dots ETE B eld Bl i IE SE 5 eH of 
bil IH LEN Sill EF 0 IE Hi 5 IE ie 


625 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


Ji dot Eis ol dots ISE gt Shs ich SH He 
ils Ge Sd of 283 Ds Vaiss 555 Of saci Fe YY 
EL bl WS 5 LF JE e231 G3 BE fly Sh 
HG YS Bh A SH KEN os Sagal ls SL Gals 

El YA 
একদা জনৈক এসে নবীজীকে বলল, এমন আমল সম্পর্কে 
বলুন, যা আমাকে জান্নাতের নিকটবতী করে দেয় এবং জাহান্নাম 
থেকে দুরে সরিয়ে দেয়। নবীজী বললেন, আমি কথা সংক্ষেপ 
করতে চেয়েছিলাম এমনসময় তুমি এ প্রশ্ন উত্থাপন করেছ! 
কৃতদাস স্বাধীন কর এবং দাসত্ব মুক্ত কর। সে বলল, হে 
আল্লাহর রাসূল! উভয়টাই কি এক বিষয় নয়? নবীজী বললেন, 
না, কৃতদাস স্বাধীন করা মানে তাকে মুক্ত করা। আর দাসমুক্তি 
মানে দাসত্ব মুক্তির ক্ষেত্রে তার মূল্য পরিশোধে সহায়তা করা। 
সর্বোৎকৃষ্ট দান হলো, অধিক দুগ্ধবাহী উট প্রদান । সর্বোত্তম 
আশ্রয়দান হলো, অবিচারকারী আত্মীয় স্বজনকে আশ্রয়দান। 
এগুলো না পারলে তবে জিহবাকে উত্তম কথা ছাড়া ব্যবহার 
করো না৷” (মুসনাদে আহমদ-১৮৬৪৭) 


(১৪) ইসলামের রুকনসমূহ আদায় 


626 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


3 3b plex ib Glo 4 or ‘i SB & dl J oN 
CL on Gk be dsl el sf cdl dy bil fs loley 
A: JE ale § bs FB ASS ¢ UN jal ley 
JG, gle eb eb aS: HB JE snd, 
S55 5691 5s Dall a3 bi a LY dus: Be gl 

Ul 65: Shel JE fl 
একদা নবী করীম সা. ভ্রমণে ছিলেন। এক বেদুইন এসে তাঁর 
উটের লাগাম ধরে বলতে লাগল, হে আল্লাহর রাসূল, (অথবা 
বলল, হে মুহাম্মাদ) এমন বস্তুর কথা বলুন যা আমাকে 
জান্নাতের নিকটবর্তী করে দেয় এবং জাহান্নাম থেকে দূরে 
সরিয়ে দেয়। তখন নবী করীম সা. থেমে গিয়ে সঙ্গীদের দিকে 
তাকিয়ে বললেন, অবশ্যই তাকে সৎপথ দেখানো হয়েছে। 
নবীজী বেদুইনকে বললেন, তুমি কী যেন বলছিলে? তখন 
আল্লাহর এবাদত করবে, তাঁর সাথে কাউকে শরীক করবে না, 
নামায আদায় করবে, যাকাত প্রদান করবে এবং আত্মীয়তার 
সম্পর্ক বজায় রাখবে । অতঃপর বেদুইনকে বললেন, উট ছেড়ে 
দাও!” (মুসলিম) 


(১৫) অপর মুসলিমের সম্রম রক্ষা 
627 


www.islamerpath.wordpress.com 


Contents 


এক মুসলিমের ওপর অপর মুসলিমের সাধারণ অধিকার হলো, 
অনুপস্থিতিতে তার সম্ভ্রম রক্ষা করা । তার পক্ষ থেকে প্রতিরোধ 
করে তাকে সহায়তা করা। কোনোক্রমেই অন্য মুসলিমের 
অপমান সহ্য না করা । 
Jae de be OF Call a Gee 2 3 or: Bh UU 
JU on x Of 
নবী করীম সা. বলেন, “অনুপস্থিতিতে যে অপর ভাইয়ের সম্ভ্রম 
হয়ে যাবে৷” (তাবারানী) 


(১৬) জ্বর-ব্যাধি জি 
অসুস্থতা এবং বিপদাপদের 
দরুন বান্দাকে প্রতিদান 
দেওয়া হবে। তার গুনাহ মাফ 
করা হবে। 

Ae 02 b> OF a nfl Slot U se ne 25 Got: BR J 
নবী করীম সা. বলেন, “জ্বর হলো জাহান্নামের একটি অংশ। 
যতটুকু পরিমাণ জ্বরে আক্রান্ত হবে, ততটুকু সে জাহান্নাম থেকে 
মুক্ত হয়ে যাবে।” (মুসনাদে আহমদ-২২২৭৪) 


(১৭) সৎ চরিত্র 
628 


www.islamerpath.wordpress.com 


Contents 


সর্বশ্রেষ্ঠ যে বৈশিষ্ট্যের দরুন মানুষ জান্নাতে প্রবেশ করবে, তা 
হলো সৎচরিত্র। তাদেরকে 
আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত 
করে দেবেন। 
সৎচরিত্রবানগণ নবী করীম 
সা. এর সবচেয়ে নিকটে 
থাকবে। 
ds UU ade BA ox 3 UL Ge tA ox GTN: BS JE 
Ur cD UB BE 
নবী করীম সা. বলেন, “যাদের ওপর জাহান্নাম হারাম হয়ে 
গেছে তাদের কথা কি বলব? তারা হলো প্রত্যেক সহজ, সরল 
ও সৎচরিত্রবান লোক ৷” (তিরমিযী-২৪৮৮) 


(১৮) ন্যায়ের কথা বলা এবং উচ্ছিষ্ট দান করা 

LL 2 Sk Sn dsl: JE BE gl S| Ebel os of 
ডঃ JE Ce SUAS ol): 1 IE UN oe Salas 
Jf of seed be dy: JE (Jad xy Jal 35): J 
fell als: JG Je a5 pol of shzl bay Sole F Jal 
PS: UE HD Jo: J Bayada oda: JE DL 
On Y om Jal Bd] al EF sling AL] cr mm dG: J 


629 


2 


www.islamerpath.wordpress.com 


EL E> del BY, Ii DF Y Dali riul Lo DY) sll 
5 > ome DS Ys ogi BAU IS Shel GEG LL DB 
le 
এক বেদুইন এসে নবী করীম সা. কে বলল, জান্নাতের 
নিকটবর্তী করে এবং জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেয় এমন 
আমলের কথা বলুন! নবীজী বললেন, তা তুমি করতে পারবে 
তো? সে বলল, হ্যাঁ..! বললেন, সর্বদা ন্যায়সঙ্গত কথা বলবে 
এবং উচ্ছিষ্ট দান করে দেবে। সে বলল, আল্লাহর শপথ, সর্বদা 
আমি ন্যায় বলতে পারব না এবং উচ্ছিষ্ট প্রদান করাও আমার 
পক্ষে সম্ভব নয়। নবীজী বললেন, তাহলে বেশি করে খাদ্য দান 
কর এবং সালাম প্রচার কর। সে বলল, এটিও তো অনেক 
কঠিন। নবীজী বললেন, তোমার কি কোনো উট আছে? সে 
বলল, হ্যাঁ..! বললেন, তাহলে দুধবাহী উদ্বরীর কাছে গিয়ে দুধ 
দোহন কর। অতঃপর সচরাচর দুধ পায় না এমন পরিবারের 
কাছে গিয়ে তাদের দুধপান করাও! এর দ্বারা তোমার উদ্বরীও 
নিঃশেষ হবে না এবং তোমার পান করানোও বৃথা যাবে না। 
এভাবেই তোমার ওপর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। অতঃপর 
বেদুইন চলে গেল। পরবর্তীতে তার উটও নিঃশেষ হয়নি এবং 
দানও বৃথা যায়নি । শেষপর্যন্ত সে আল্লাহর রাস্তায় যুদ্ধ করে 
শহীদী মর্যাদা লাভ করেছিল” (আল-মু'জামুল কাবীর-৪২২) 


630 


www.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


(১৯) সন্তানের মৃত্যুতে ধৈর্যধারণ 
বিপদাপদ গুনাহ মুছে দেয়। 
মানুষের মর্যাদা বৃদ্ধি করে। 
সবচেয়ে বড় বিপদ হলো 
সন্তানের মৃত্যু। সন্তান হলো Poa FP 
সন্তানের মৃত্যুতে মানুষ প্রচণ্ড 
আঘাত পায়। হৃদয় ভেঙে চুরমার হয়ে যায়। সে কারণেই 
কেয়ামতের দিন তা জাহান্নাম থেকে মুক্তির উপকরণ হবে। 
or Ls 4 SD] ried JY cr BE IY SY: B JG 
Ul 
নবী করীম সা. বলেন, “কারো যদি তিনটি সন্তান মারা যায় 
এবং সে ধৈর্যধারণ করে আল্লাহর কাছেই এর প্রতিদান আশা 
করে, তবে তারা তার জন্য জাহান্নাম থেকে মুক্তির ঢাল হবে” 
AE. Uo be U OK NV) bd, cr BE eA Hal Se les 


ols dG ¢ opis : sl 
তারা তার ও জাহান্নামের মধ্যে আবরণ হবে। এক মহিলা বলল, 
দুজন হলেও? বললেন, দুজন হলেও!” (বুখারী-৬৮৮০) 


631 


www.islamerpath.wordpress.com 


Contents 


(২০) মেয়েদের লালন পালনে ধৈর্যধারণ 
মূর্খতাযুগে আরব অধিবাসীরা মেয়েসন্তান পালনকে অশুভ মনে 
করত। ঘৃণা করত কারণ, ছেলেসন্তান লালন করলে তারা বড় 
হয়ে তার উপকারে আসবে। তার মর্যাদা উঁচু করবে। অথচ 
মেয়েসন্তান বড় হয়ে অন্যের ঘরে চলে যাবে। পরবর্তীতে স্বামী 
আর সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়বে । কিন্তু ইসলাম তাদের এ 
ভুল ধারণার নিন্দা করে মেয়েদেরকে সম্মানিত করেছে। তাদের 
অধিকার নিশ্চিত করেছে; বরং ছেলেসন্তান পালন অপেক্ষা 
মেয়েসন্তান পালনে অধিক পুরষ্কার ঘোষণা করেছে। 
cs of coal of Sls] SBE SLB A oS cn: BY JG 
on BE dF RE If Om G= col ly cond HB 
Ll 
নবীজী বলেন, “যার তিনটি মেয়ে আছে অথবা তিনটি বোন 
আছে, বা দুটি মেয়ে বা দুটি বোন আছে এবং সে তাদের 
ব্যাপারে আল্লাহকে ভয় করেছে এবং উত্তমরূপে তাদের লালন 
পালন করেছে, এভাবে তারা তার থেকে (বিবাহের ফলে) 
বিচ্ছিন্ন হয়েছে অথবা মৃত্যুবরণ করেছে, তবে (কেয়ামতের দিন) 
তারা তার জন্য জাহান্নাম থেকে বাঁচার আবরণ হবে।” (মুসনাদে 
আহমদ-২৩৯৯১) 


(২১) জাহান্নাম থেকে বাঁচার আরো কতিপয় আমল 
632 


www.islamerpath.wordpress.com 


Contents 


সকল সৎকাজই জান্নাতে প্রবেশ এবং জাহান্নাম থেকে মুক্তির 
উপকরণ । সাহাবীরা নবীজীকে প্রায়ই জাহান্নাম থেকে মুক্তির 
আমল জিজ্ঞেস করতেন। 

+ Ee 0 ss Ld os Ble das bs els 5 fb 
bE): Ge JF SY ee 0) dG Lb: ol (db oY!) 


£ 


car bY 8 OK 0] hf di db: (dS; 
0) exh dl dys b: 2 (KU co ras S32 2b): J 
: J (A or 2 Dy Ball pb of che Y Le OK 
¢ bd iar Of shia Y Sil ON 0) all: ol (TAY ras) 
ce of ee Y bas I 0] el: SG (ble ce): J 
SHI DLE is cp Lx SIS Olay be): JE ¢ ble 
: JE ¢ LLL Jz3 HS $5 3) Ml dws b: SAB (A 0 
AE > 2 SAY) Ds or Los i dmb) 
(54 
আবু যর রা. বলেন, জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, কোন 
কাজ বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেবে? নবীজী বললেন, 
আল্লাহর প্রতি ঈমান আনয়ন। 
বললাম, হে আল্লাহর নবী, ঈমানের সাথে আমলও তো লাগবে! 
তিনি বললেন, আল্লাহ তাকে যে রিযিক দিয়েছেন তা থেকে 


খরচ করবে। 
633 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


বললাম, হে আল্লাহর রাসূল! দরিদ্র হওয়ার ফলে যদি সে ব্যয় 
করার সামর্থ্য না রাখে? বললেন, তবে সৎকাজের আদেশ ও 
অসৎকাজ থেকে নিষেধ করবে। 

বললাম, অপরাগ হওয়ার ফলে যদি সৎকাজের আদেশ এবং 
অসৎকাজ থেকে নিষেধও না করতে পারে? তিনি বললেন, তবে 
নির্বোধের জন্য (উপকারী) কিছু করবে। 

বললাম, সে যদি নিজেই নির্বোধ হয়, ফলে কোনো উপকার 
করতে না পারে? বললেন, তবে নিপীড়িতকে সহায়তা করবে। 
বললাম, যদি দুর্বল হওয়ার ফলে সে নিপীড়িতকে সহায়তা না 
করতে পারে? নবীজী বললেন, তুমি দেখছি তোমার সাথীর জন্য 
পরোপকারজনিত কোনো কল্যাণই অবশিষ্ট রাখছ না? 
বললাম, হে আল্লাহর রাসূল, এগুলো করলে কি সে জান্নাতে 
প্রবেশ করবে? নবীজী বললেন, কোনো মুসলিম যদি উপরোক্ত 
কোনো একটি বৈশিষ্ট্যকে অকিড়ে ধরে, (কেয়ামতের দিন) ওই 
বৈশিষ্ট্যই তাকে হাতে ধরে জান্নাতে প্রবেশ করিয়ে দেবে।” 
(আল-মু‘জামুল কাবীর-১৬৫০) 


www.islamerpath.wordpress.com 


Contents 


উপকরণ । 
Jal Syms BBS Og5gh SDL di 0) BF i day JE 
JB. Kx J] yds pbs dl O55 beg las BB SMI 
be pte glo 323 pr) FAS JE I ll BY posal prin 
disiaty Doty DoySes xd dE JB ¢ she Js 
59 353 UU 25h Le dy Y 0953 UU ¢ Ss Js dis J 
xk Daly sls Dl 5k 350 3 Os JE ¢ 3h 3 
J JEL Bl JE ¢ ss U di JE bis 
2 458 Jk JE lash Lb > b dy Y O44 JE ¢ lash das 
U ail, bo ale 5 158 gh orl 3 05% JB ¢ bh el 
di JEU cm 0% JE ¢ O55 mt JE Lb) LS pics Lb 
2 458 Ji JB lash Lb > b dy Y Od JE ¢ lash das 
JE Bez LB ail, LLG Ue a5f 158 shy 3 Sdsk JE ¢ bl 
OB ed STL cr Ale I IE. pd Spb SB GS CUE I 
(eile et BS ST LES IE, Tele thee Bl tec 
নবী করীম সা. বলেন, “নিশ্চয় ফেরেশতাগণ পথে পথে ঘুরে 
আল্লাহর স্মরণকারীদের খোঁজতে থাকে আল্লাহর স্মরণে লিপ্ত 


কোনোদলকে পেয়ে গেলে একে অপরকে ডাকাডাকি করতে 
থাকে, এদিকে এসো, তোমাদের প্রয়োজনের দিকে এসো! তারা 


635 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


এসে সে স্থান হতে আসমান পর্যন্ত তাদেরকে বেষ্টন করে নেয়। 
অতঃপর প্রতিপালক তাদের জিজ্ঞেস করেন (অথচ প্রতিপালক 
স্মরণকারী দল সম্পর্কে উত্তমরূপে জ্ঞাত) আমার বান্দারা কী 
বলছে? তারা বলে, আপনার পবিত্রতা বলছে, আপনার বড়ত্ব 
বর্ণনা করছে, আপনার প্রশংসা পাঠ করছে, আপনার মহত্বের 
গুণ গাইছে! তিনি বলেন, তারা কি আমাকে দেখেছে? তারা বলে, 
আল্লাহর শপথ, না.. তারা আপনাকে দেখেনি । তিনি বলেন, 
আপনাকে দেখলে তারা আরো বেশি করে আপনার এবাদত 
করবে, আরো বেশি করে প্রশংসা পাঠ করবে, আরো বেশি করে 
আপনার পবিত্রতা বর্ণনা করবে তিনি বলেন, তবে তারা আমার 
কাছে কী চায়? তারা উত্তর দেয়, তারা আপনার কাছে জান্নাত 
চায়। তিনি বলেন, তারা কি জান্নাত দেখেছে? তারা বলে, 
আল্লাহর শপথ, না.. হে প্রতিপালক, তারা জান্নাত দেখেনি । তিনি 
জান্নাত দেখলে তারা জান্নাতের প্রতি আরো উৎসাহী হয়ে 
উঠবে । আরো বেশি জান্নাত প্রার্থনা করবে। তিনি বলেন, তারা 
কী থেকে আশ্রয় চাইছে? তারা বলে, জাহান্নাম থেকে তিনি 
বলেন, তারা কি জাহান্নাম দেখেছে? তারা বলে, আল্লাহর শপথ, 
তারা জাহান্নাম দেখেনি! তিনি বলেন, যদি তারা জাহান্নাম দেখে, 
তবে কী করবে? তারা বলে, জাহান্নাম দেখলে তারা আরো বেশি 
ভয় করবে, আরো বেশি জাহান্নাম থেকে পলায়ন করবে। 
636 


wwuw.islamerpath.wordpress.com 


অতঃপর আল্লাহ বলেন, সুতরাং আমি তোমাদের সাক্ষ্য রেখে 
বলছি, তাদের আমি ক্ষমা করে দিলাম। এক ফেরেশতা বলে, 
অমুক তাদের অন্তর্ভুক্ত নয়; বরং অন্য প্রয়োজনে এসেছে। 
উত্তরে আল্লাহ বলেন, তারা সকলেই একসঙ্গী। তাদের কেউই 
এথেকে বঞ্চিত হবে না” (বুখারী-৬০৪৫) 


(২৩) স্থায়ী সৎকর্মসমূহ 
আল্লাহ বলেন, 
80 EO IMEIIBII ILE LILY 


£7 
এবং স্থায়ী সৎকর্মসমূহ তোমার পালনকর্তার কাছে সওয়াবের 
দিক দিয়ে শ্রেষ্ঠ এবং প্রতিদান হিসেবেও শ্রেষ্ঠ ৷” (সূরা মারিয়াম- 
৭৬) 
এভাবেই আল্লাহ তালা আমাদের সামনে সৎকর্মের ফযিলতগুলো 
তুলে ধরেছেন। 
Fe 5 a6 cor Ml dey Lb UG om lie: BY il Jy) J 
2 ALY sd aad 5 dl Oo 15 Uo Fos YU 
SUI on 3 Shia y Sls LD Fo xb bb ST dh 
Ll 


637 


www.islamerpath.wordpress.com 


Contents 


নবী করীম সা. বলেন, “তোমরা তোমাদের ঢাল আঁকড়ে ধর! 
রাসূল? তিনি বললেন, না.. বরং জাহান্নাম থেকে বাঁচার ঢাল! 
বল, ‘সুবহানাল্লাহ ওয়াল হামদু লিল্লাহ ওয়াল্লাহু আকবার’। এ 
বাক্যগুলো মুক্তিদানকারী, অগ্রে গমনকারী এবং এগুলোই স্থায়ী 
সৎকৰ্মসকল ৷” (আল মুস্তাদরাক-১৯৮৫) 


এই ছিল জাহান্নাম থেকে মুক্তিদানকারী কতিপয় আমলের 
সংক্ষিপ্ত বিবরণ.. ৷ মুমিন মাত্রই এগুলো বাস্তবয়ানে সচেষ্ট হবে, 
জাহান্নাম থেকে মুক্তির উপায় খোঁজবে। আল্লাহ সকলকে 
আমলের তাওফিক দিন। 


মনে রাখবেন, 

সত্যনিষ্ঠ মুমিন কেবল আশ্রয় চেয়েই ক্ষান্ত হয় না; বরং 
জাহান্নাম থেকে মুক্তিদানকারী আমলসমূহ বাস্তবায়নে মনযোগী 
হয়! 


638 


www.islamerpath.wordpress.com 


Contents 


জাহান্নামের প্রহরীবৃন্দ 


জাহান্নামে অসংখ্য নির্দয় ও নিষ্ঠুর ফেরেশতা নিয়োজিত থাকবে। 
বিশাল দেহবিশিষ্ট, শান্তি প্রদানে তারা কোনোরূপ দয়া প্রদর্শন 
করবেনা। 


* তাদের সংখ্যা কত? 
* তাদের প্রধান কে? 


ভূমিকা 

জাহান্নামের প্রহরী এমন ফেরেশতাদল, যারা আদিষ্ট পালনে 
কোনোসময় অবাধ্য হয় না। যা আদেশ করা হয়, তাই বাস্তবায়ন 
করে। আল্লাহ বলেন, 


ASOT RSNA AL 4 AAR 
PUTS HG FBG Vas AES 


Zo Ir | ন 


ESA BH, 3 ৰ § HEA AEA Aci 

HAVA SASY IE BSE EAL CE YEG 
্প hie PAE 

1: OPV IGS 

“মুমিনগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার- 
পরিজনকে সেই অগ্নি থেকে রক্ষা কর, যার ইন্ধন হবে মানুষ ও 


639 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


প্রস্তর, যাতে নিয়োজিত আছে পাষাণ হৃদয়, কঠোরস্বভাব 
ফেরেশতাগণ ৷ তারা আল্লাহ তালা যা আদেশ করেন, তা অমান্য 
করে না এবং যা করতে আদেশ করা হয়, তাই করে” (সূরা 
তাহরিম-৬) 


তাদের সংখ্যা 
দায়িত্বপ্রাপ্ত ফেরেশতাবৃন্দই 
হলেন জাহান্নামের প্রহরী । 
আমাদের ক্ষুদ্র জ্ঞানে তাদের 
আকার, শক্তি ও সামর্থ্য 
আন্দাজ করা অসম্ভব। তাদের 
সংখ্যা উনিশ.. যেমন আল্লাহ 
বলেন, 
HOG AIO LU BHU © Lally 
al KING ATE HIE CO A 
Y)- 9" 
“আমি তাকে দাখিল করব অগ্নিতে। আপনি কি বুঝলেন অগ্নি 
কী? এটা অক্ষত রাখবে না এবং ছাড়বেও না। মানুষকে দগ্ধ 
করবে। এর ওপর নিয়োজিত আছে উনিশ (ফেরেশতা)। আমি 


640 


www.islamerpath.wordpress.com 


Contents 


জাহান্নামের তত্ত্বাবধায়ক ফেরেশতাই রেখেছি” (সূরা মুদ্দাছছির 
২৬-৩১) 
bl! Ba Ms i 


4 
TUE 3 od HE cr FUCA ণা 14 


তোমরা তোমাদের পালনকর্তাকে বল, তিনি যেন আমাদের 


করবে, আদেশানুযায়ী 
তাদেরকে যন্ত্রণাদায়ক 


আগুন প্রস্বলিত করবে। 
আগুনের তাপ বৃদ্ধি করবে৷ জাহান্নামীদের ওপর তারা হবে অতি 
কঠোর ৷ দয়াভিক্ষা চাইলে শাস্তির মাত্রা আরো বাড়িয়ে দেবে। 


641 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


অধিকারী করে। বলিষ্ঠ দেহ করে। অতীব শক্তিমান.. অন্তরে 
তাদের বিন্দুমাত্র দয়া থাকবে না। শান্তি প্রদানের উদ্দেশ্যেই 
তাদের সৃষ্টি । 
nse sl clio es SLAIN Bf ie dial 
SL দে: Ss J23 mee AU Oly Ae 
IOVS WT cra 
মিনহাল বিন আমর রা. বলেন, “আল্লাহ তালা যখন বলবেন, 
এদেরকে ধরে গলায় বেড়ি পরিয়ে দাও.. তখন সত্তর হাজার 
ফেরেশতা তৎপর হয়ে যাবে। তাদের একজনই দুই হাতে সত্তর 
হাজার জাহান্নামীকে উঠিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে।” (ইবনে 


কাসীর) 
জাহান্নামের প্রহরীদের বিবরণ দিয়ে আল্লাহ বলেন, 
ss Le = Lo 


ae EB CA 0 AE 

ror HE Ed SE se 
HE SNNT ST SS a ESS 
হবে তারা যখন সেখানে পৌঁছাবে, তখন তার দরজাসমূহ খুলে 
দেওয়া হবে এবং জাহান্নামের রক্ষীরা তাদেরকে বলবে, 


642 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


তোমাদের কাছে কি তোমাদের মধ্য থেকে রাসূলগণ আসেনি, 
আবৃত্তি করত এবং সতর্ক করত এদিনের ব্যাপারে? তারা বলবে, 


(সূরা যুমার-৭১) 


প্রহরী প্রধান 
তাদের প্রধান হবে দীর্ঘকায় এক ফেরেশতা, যার নাম মালেক । 
SAA 


23 COHEN ICL IIIT} 
YY 
শেষ করে দিন। সে বলবে, নিশ্চয় তোমরা চিরকাল থাকবে৷” 
(সূরা যুখরুফ-৭৭) 
দীৰ্ঘ স্বপ্ন সম্বলিত হাদিসে নবীজী জাহান্নামীদের কতিপয় শাস্তির 
বিবরণ দিয়েছিলেন । তন্মধ্যে. 
3% ole Yor sh Sf Le e558 SA a5 G5 de LEG LLG .. 
td YG elias bb: Ld Sd :U0 Ue gag Ab Le 
al fl bl idl TSB IES .. 35 Ib 
Ae CE DLs Sb Ls UI Lc gM TAI 
643 


www.islamerpath.wordpress.com 


Contents 


“আমরা চলতে চলতে অতিকুৎসিত এক লোকের কাছে এসে 
উপনীত হলাম, সে আগুন প্রস্বলিত করে তা বাড়িয়ে দিচ্ছিল 
এবং আগুনের পাশে প্রদক্ষিণ করছিল জিজ্ঞেস করলাম, এ কে? 
তারা বলল, চলুন.. চলুন..। হাদিসের শেষাংশে জিবরীল 
বলেছিলেন, এঁ অতিকুৎসিত ব্যক্তিটি হচ্ছে জাহান্নামের 
দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা ‘মালেক’ । 


তালা তাদের বিবরণ দিয়ে আমাদের সতর্ক করেছেন জাহান্নাম 
থেকে মুক্তি পেতে আমলের তাগিদ করেছেন। 
আল্লাহ সকলকে জাহান্নাম থেকে বাঁচার তাওফিক দিন!.. 


আহবান, 
মুমিনগণ, নিজেদেরকে এবং পরিবারকে আগুন থেকে বাঁচাও! 


644 


www.islamerpath.wordpress.com 


Contents 


জাহান্নামের দরজাসমূহ 


আল্লাহ তা‘লা জাহান্নামের বৈশিষ্ট্য বর্ণনা 
করেছেন। জাহান্নামের দরজা, 
জাহান্নামের শিকল ও জাহান্নামের 
অভ্যন্তরীণ সকলকিছু বর্ণনা করে 
মানুষকে তা থেকে বাঁচার আদেশ 
করেছেন। 


* জাহান্নামের দরজা কয়টি? 
* তা কি বন্ধ না খোলা? 
* দরজাগুলো কি পাশাপাশি নাকি ওপরনিচ? 


ভূমিকা 

জান্নাতের অনেকগুলো দরজা থাকবে, সেগুলো দিয়ে জান্নাতবাসী 
আনন্দচিত্তে জান্নাতে প্রবেশ করবে। তাদের চেহারা হবে 
পূর্ণিমার চাঁদের ন্যায় উজ্জ্বল । তাদের মাঝে কোনো বিচ্ছিন্নতা বা 
কোনো প্রতিহিংসা থাকবে না। অপরদিকে জাহান্নামের 
অধিবাসীরাও জাহান্নামে প্রবেশ করবে। তাদের চেহারাসমূহ হবে 
কালো। অন্তরগুলো হবে প্রতিহিংসায় ভরপুর। একে অন্যকে 


645 


wwuw.islamerpath.wordpress.com 


তিরস্কার ও অভিশাপ করতে থাকবে। তাদেরকে ধাক্কা দিয়ে 
জাহান্নামে নিক্ষেপ করা হবে। সেখানে তারা দগ্ধ হতে থাকবে। 


দরজা-সংখ্যা 
সাতটি দরজা দিয়ে তারা জাহান্নামে প্রবেশ করবে। প্রতিটি 
দরজার জন্যই রয়েছে নির্দিষ্ট সংখ্যক জাহান্নামী । আল্লাহ বলেন, 


= + রে EEE 1 el 2 EE SA le 
HILL IA LLC © 4 PID Hib} 
1 -tr ASNLO LLL IES 
“তাদের সবার নির্ধারিত স্থান হচ্ছে জাহান্নাম । এর সাতটি দরজা 
আছে। প্রত্যেক দরজার জন্যে আছে একেকটি পৃথক দল” 
(সূরা হিজর ৪৩,৪৪) 
কাফেররা জাহান্নামে উপনীত হলে জাহান্নামের দরজাসমূহ 
উনুক্ত করা হবে। অতঃপর তারা চিরকাল অবস্থান করতে তাতে 
প্রবেশ করবে আল্লাহ বলেন, 


bY 


EE Le FIDE Gs} 
bese IETS 
SS SSG FINS KIDS 05 KS 


> 
« 


646 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


GE EGF BES 5 © CAS 


Ve - Vv) Ls SEG Ld 
হবে। তারা যখন সেখানে পৌঁছাবে, তখন তার দরজাসমূহ খুলে 
দেওয়া হবে এবং জাহান্নামের রক্ষীরা তাদেরকে বলবে, 
তোমাদের কাছে কি তোমাদের মধ্য থেকে রাসূলগণ আসেনি, 
আবৃত্তি করত এবং সতর্ক করত এ দিনের সাক্ষাতের ব্যাপারে? 
প্রবেশ কর, সেখানে চিরকাল অবস্থানের জন্যে। কত নিকৃষ্ট 
অহংকারীদের আবাসস্থল ৷” (সূরা যুমার ৭১-৭২) 


দরজাসমূহ ওপরনিচ 
জাহান্নামের দরজাগুলো একটি অপরটির উপরে স্থাপিত । 


dN sed can Bh mn aie 2 Pll : Bs Jo J 

EUS SEE El 
আলী রা. বলেন, “জাহান্নামের দরজাসমূহ একটি অপরটির 
ওপর স্থাপিত । প্রথমটি পূর্ণ হয়ে গেলে দ্বিতীয়টি, অতঃপর 
তৃতীয়টি.. এভাবে সবগুলো পূর্ণ করা হবে৷” (তাফসীরে তাবারী) 


647 


www.islamerpath.wordpress.com 


Contents 


dl F LLL BF ae Ug iol a Ub: Ex ofl J 
Ufo 
লক্ষ্যে জাহান্নামের সকল দরজা আটকিয়ে দেওয়া হবে।” 


দ্বারবদ্ধ জাহান্নাম 
শাস্তির মাত্রা বৃদ্ধির উদ্দেশ্যে জাহান্নামের দরজাসমূহ বদ্ধ রাখা 
হবে। আল্লাহ বলেন, 
A SOIREE OLET LARGE LE 
‘.-\৭ 

“আর যারা আমার আয়াতসমূহ অস্বীকার করে তারাই বামপন্থী 
তারা অগ্নিপরিবেষ্টিত অবস্থায় বন্দী থাকবে” (সূরা বালাদ 
১৯,২০) 
যাদের আমলনামা বামহাতে দেওয়া হবে, তাদেরকেই বামপন্থী 
বলা হয়েছে। অন্য আয়াতে এসব ব্যক্তি সম্পর্কে আল্লাহ বলেন, 
IO 5227 Hobe) SAG ee Ee 

tt £) 55) EOP TS O24 
“বামপাৰ্ম্স্থ লোক, কত না হতভাগা তারা । তারা থাকবে প্রখর 
বাম্পে, উত্তপ্ত পানিতে এবং ধুমকুঞ্জের ছায়ায়, যা শীতল নয় 
এবং আরামদায়কও নয়।” (সরা ওয়াকিআ ৪১-৪৪) 

648 


www.islamerpath.wordpress.com 


Contents 


বর্তমানে জাহান্নামের দরজাগুলো উনুক্ত। রমযান মাস এলে 

সেগুলো বন্ধ করে দেওয়া হয় । 

SUL lal cab, LL lal cod Ile) sor 131: BY JG 
bl Dos 

নবী করীম সা. বলেন, “রমযান মাস এলে জান্নাতের দরজাগুলো 

উন্ুক্ত করা হয়, জাহান্নামের সকল দরজা বন্ধ করা হয় এবং 

শয়তানদের আবদ্ধ করা হয়।” (মুসলিম-২৫৪৭) 


অপরাধী ভেদে ফটকের ভিন্নতা 

জান্নাতীদের যেমন সৎকর্ম অনুযায়ী বিভিন্ন দরজা নির্দিষ্ট 
রয়েছে। জিহাদের দরজা দিয়ে মুজাহিদগণ প্রবেশ করবে। 
রাইয়ান দরজা দিয়ে রোযাদারগণ প্রবেশ করবে। তেমন 
জাহান্নামে প্রবেশের জন্যও অপরাধ অনুযায়ী ফটক নির্দিষ্ট 
রয়েছে। 


প্রবেশের পর অপরাধীদের শাস্তি বৃদ্ধির উদ্দেশ্যে জাহান্নামের 
দরজাগুলো আটকিয়ে দেওয়া হবে.. 
হে আল্লাহ! আমাদেরকে রক্ষা করুন !.. 


649 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


জাহান্নামের ইন্ধন 


জাহান্নামের আগুন সর্বদা 
প্রভ্বলিত; কখনো নিৰ্বাপিত 
হয় না। তার শাস্তি চিরকাল 
চলমান । জাহান্নামের 
কোনো সহায়ক পাবে না। 
পালানোর পথ পাবে না। লা টির আগ অ হালাল 
কেননা, দুনিয়াতে তারা এরচেয়েও সত্তরগুণ অধিক তেজস্ক্রিয় হবে 
আল্লাহকে অস্বীকার করেছে। তাঁর বিধানাবলীকে মিথ্যারোপ 
করেছে। সেদিন কোন মুখে তারা রহমত আশা করতে পারে! 
তাদের স্থায়ী আবাসস্থল তো অগ্নি । 


* জাহান্নামের ইন্ধন কী? 
* মূর্তিসমূহকে জাহান্নামে নিক্ষেপের কারণ কী? 


ভূমিক 
প্রচণ্ড উত্তাপ ও স্থায়ী প্রভ্বলনের পাশাপাশি জাহান্নামের কিছু 
ইন্ধন থাকবে৷ তাছাড়া সেখানে থাকবে মহাঅন্ধকার, সাপ-বিচ্ছু.. 


650 


www.islamerpath.wordpress.com 


Contents 


আরো কত কী..!! থাকবে জাহান্নামীদের হা-হুতাশ ও প্রচণ্ড আর্ত 
চিৎকার । 


ইন্ধন 
পাথর ও পাপিষ্ঠ কাফের সম্প্রদায় জাহান্নামের ইন্ধন। আল্লাহ 


BELG LIAM EECA LE 

নল ww 
“মুমিনগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার- 
পরিজনকে সেই অগ্নি থেকে রক্ষা কর, যার ইন্ধন হবে মানুষ ও 
প্রস্তর.” (সূরা তাহরিম-৬) 


MEIER {Oo 
“সেই জাহান্নামের আগুন থেকে রক্ষা পাওয়ার চেষ্টা কর, যার 
ভ্বালানী হবে মানুষ ও পাথর । যা প্রস্তর করা হয়েছে কাফেরদের 
জন্য ৷” (সূরা বাক্ধারা-২৪) 
সর্বদা তারা সেখানে জ্বলতে থাকবে। যতদিন মানুষ সেখানে 


651 


www.islamerpath.wordpress.com 


শান্তি ভোগ করবে, ততদিন সেই কালো পাথরও তাতে প্রভ্বলিত 
হবে সেই পাথরগুলো হলো অতি উত্তাপবিশিষ্ট কৃষ্ণপাথর । 
তাছাড়া দুনিয়াতে আল্লাহকে ছেড়ে যে সকল বস্তুর পূজা হতো, 
সেগুলোও জাহান্নামে প্রস্বলিত হবে৷ আল্লাহ বলেন, 
LAMITE LEE A 9S cB THE UG LES) } 
5 GDh SH LEI C5 TD 
7 EE EN NEAL % 
y 2 ৯; HL TL GO DH CL IE 
Ne - AA lS NEO GL 
“তোমরা এবং আল্লাহর পরিবর্তে তোমরা যাদের পূজা কর, 
সেগুলো জাহান্নামের ইন্ধন । তোমরাই তাতে প্রবেশ করবে। এই 
মূর্তিরা যদি উপাস্য হতো, তবে জাহান্নামে প্রবেশ করত না। 
প্রত্যেকেই তাতে চিরস্থায়ী হয়ে পড়ে থাকবে। তারা সেখানে 
চীৎকার করবে এবং সেখানে তারা কিছুই শুনতে পাবে না॥” 
(সূরা আম্বিয়া ৯৮-১০০) 


জিজ্ঞাসা 
মূর্তি কেন জাহান্নামে যাবে? সেগুলো তো নিজীব। 
বোধশক্তি নেই । তাছাড়া তাদের তো কোনো অপরাধ 


নেই! 


652 


www.islamerpath.wordpress.com 


Contents 


উত্তরঃ মূর্তিসমূহকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন শাস্তি 
দিতে নয়; বরং ব্যর্থ-উপাস্য প্রতিপন্ন করতে যখন দেখবে, 
দুনিয়াতে তাদের পৃজ্য উপাস্যগুলোও তাদের সাথে জাহান্নামে 
জ্বলছে, তখন তাদের পরিতাপ আরো বৃদ্ধি পাবে। 


প্রশ্ন, 
LE দুনিয়াতে ঈসা বিন মারিয়াম আ. কেও তো অনেকে 

উপাস্য বানিয়েছে। অনেকে আবার ফেরেশতাদেরকে 
উপাস্যরূপে গ্রহণ করেছে। তারাও কি সেদিন জাহান্নামে যাবে? 
উত্তরঃ আল্লাহর নবী ঈসা আ., নবী উযাইর আ., ফেরেশতাগণ 
এবং যে সকল সংৎকর্মশীল ওলিদেরকে দুনিয়াতে পূজা করা 
হতো, পরকালে তারা জাহান্নামে যাবে না, শাস্তিপ্রাপ্ত হবে না। 
কারণ, আল্লাহ বলেন, 


£ 
2% AAC ELA AAR) 


LBA LAE M PD BLES IE} 

AALS EG 
“তোমরা এবং আল্লাহর পরিবর্তে তোমরা যাদের পূজা কর, 
সেগুলো জাহান্নামের ইন্ধন। তোমরাই তাতে প্রবেশ করবে।” 
(সূরা আশ্বিয়া-৯৮) 


ae 
w 


653 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


BHAI DDED LAL ESSAI 


Pd 
দ্‌ > 


SUE AL SENG EE SEs LAN ১১৫5 


৫-১০) :s5 Nl রে 
“যাদের জন্য প্রথম থেকেই আমার পক্ষ থেকে কল্যাণ নির্ধারিত 
হয়েছে তারা জাহান্নাম থেকে দূরে থাকবে৷ তারা তার ক্ষীনতম 
শব্দও শুনবে না এবং তারা তাদের মনের বাসনা অনুযায়ী 
চিরকাল বসবাস করবে” (সূরা আম্বিয়া ১০১,১০২) 


এই ছিল জাহান্নামের ইন্ধন সংক্রান্ত সংক্ষপ্ত আলোচনা..। 
আল্লাহ সবাইকে জাহান্নাম থেকে রক্ষা করুন! 


দায়মুক্তি, 

পূজ্য ও অনুসৃতরা পরকালে তাদের অনুসারীদের থেকে দায়মুক্তি 
ঘোষণা করবে। সুতরাং যারা আল্লাহ ব্যতীত অন্যের অনুসারী 
হলো, তারাই চির-ব্যর্থ ও মহাবঞ্চিত ৷ 


654 


www.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


প্রচণ্ড উত্তাপ ও প্রকট শীত 


আল্লাহ তালা মানুষকে তাঁর প্রণীত বিধানাবলী মেনে চলার 
আদেশ করেছেন। তাঁর বিরুচদ্ধাচরণ থেকে সতর্ক করেছেন। 
আনুগত্যশীলদের জন্য জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন। 
অবাধ্যদেরকে জাহান্নামের প্রচণ্ড উত্তাপ ও প্রকট শীত সম্পর্কে 
অবহিত করে তাদেরকে ভীতি প্রদর্শন করেছেন। 


* আগুনের বৈশিষ্ট্য কী? 


* আগুনের ছায়া কী? 
* দুনিয়ার অগ্নির তুলনায় আখেরাতের অগ্নির ক্ষমতা কতটুকু? 


ভূমিক 
দুনিয়ার আগুনকে আল্লাহ আখেরাতের আগুনের স্মৃতিস্বরূপ সৃষ্টি 


2, 


VY - VN 425) 4 OS Lt 5 


655 


wwuw.islamerpath.wordpress.com 


“তোমরা যে অগ্নি প্রভ্তলিত কর, সে সম্পর্কে ভেবে দেখেছ কি? 
তোমরা কি এর বৃক্ষ সৃষ্টি করেছ, না আমি সৃষ্টি করেছি? আমি 
সেই বৃক্ষকে করেছি স্মরণিকা..” (সূরা ওয়াকিআ ৭১-৭৩) 

2 or lex Ue Or 553 fl ol Sy Sl oda Ob: BY JG 
lal Sls eB UU 1d dye b RIO 5 0] diy: 1G. ae 


> Sa 8 lejs img dl 
নবী করীম সা. বলেন, “আদমসন্তান যে আগুন প্রভ্বলিত করে, 
তা জাহান্নামের আগুনের উত্তাপের সত্তরভাগের একভাগ ৷ সবাই 
বলল, আল্লাহর শপথ, যদি এ আগুনই যথেষ্ট হতো হে আল্লাহর 
রাসূল! তিনি বললেন, দুনিয়ার আগুনের অনরূপ আরো উনসত্তর 
গুণ তাতে বৃদ্ধি করা হবে৷” (মুসলিম-৭৩৪৪) 


I © I 22230 
{OI ITNO 2 2 

tt - £) :525))\ 
“বামপাৰ্মস্থ লোক, কত না হতভাগা 


তারা । তারা থাকবে প্রখর বালম্পে, উত্তপ্ত পানিতে এবং ধুমকুঞ্জের 
656 


www.islamerpath.wordpress.com 


Contents 


ছায়ায়, যা শীতল নয় এবং আরামদায়কও নয়।” (সুরা ওয়াকিআ 

8১-৪৪) 

অর্থাৎ বামপার্শ্মস্থ লোক তারাই, যারা দুনিয়াতে সত্য থেকে বিমুখ 

ছিল। কেয়ামতের দিন তাদের আমলনামা বাম হাতে দেওয়া 

হবে৷ হাশরের ময়দানে তাদের অবস্থান হবে বাম দিকে তাদের 

অবস্থা কীরূপ হতে পারে?! 

প্রচণ্ড উত্তাপে তারা সময় অতিবাহিত করবে। তীব্র উষ্ণতায় 

তাদের দেহের চামড়া খসে পড়বে জাহান্নামে তারা গরম পূজ 

পান করবে। তাদের উপরে থাকবে কালো ধোয়া, যা শীতল নয় 

এবং আরামদায়কও নয়। 

অন্য আয়াতে আল্লাহ সেই আগুনের ভয়াবহতা স্পষ্ট করেছেন, 

BL DIIEIONK ASO LFS HE} 
- Ai EO LALIEO 

“আর যার পাল্লা হালকা হবে, তার ঠিকানা হবে হাবিয়া। আপনি 

জানেন তা কী? প্ৰজ্বলিত অগ্নি!” (সূরা ক্কারিআ ৮-১১) 

হ্যাঁ.. পরকালে তার ঠিকানা হবে সেই প্রজ্বলিত অগ্নিতে । কারণ, 

দুনিয়াতে সে আল্লাহর অবাধ্য ছিল । শয়তানের অনুসারী ছিল। 


ধুমকুঞ্জ 
আগুন থেকে সৃষ্ট ধূমকুঞ্জ না হবে শীতল; না হবে আরামদায়ক । 
অন্য আয়াতে আল্লাহ বলেন, 

657 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


EES US © Acts bIALY 
re DLA O52 LLIEAKO AR GES) 

= 
“চল তোমরা তিন কুণ্ডলীবিশিষ্ট ছায়ার দিকে, যে ছায়া সুনিবিড় 
নয় এবং অগ্নির উত্তাপ থেকে রক্ষা করে না। এটা অট্টালিকা 
সদৃশ বৃহৎ স্ষুলিঙ্গ নিক্ষেপ করবে যেন তা পীতবর্ণ উদ্থরশ্রেণী ” 
(সূরা মুরসালাত ৩০-৩৩) 


সর্বক্ষণ প্রস্বলিত 
কালের পরিক্রমায় সেই অগ্নি কখনো নির্বাপিত হবে না। তার 
উত্তাপ কখনো হাস পাবে না। আল্লাহ বলেন, 

ra KOU bY 
“অতএব, তোমরা আস্বাদন কর, আমি কেবল তোমাদের শাস্তিহ 
বৃদ্ধি করব ৷” (সুরা নাবা-৩০) 
প্রতিনিয়ত সেই অগ্নির তাপ বৃদ্ধি করা হবে, 


yO ঠি ঢু 2 9 ED # পঃ G0 / 4 
de AN El EB Tad 5 6 ES AE Es 5 JE 
2, 3. 2s 4 A - 430, fr £ 12 sf of fA 
5} ৯ ০ট)১। gi PS C5 SE IY 5 Ms 
AD 4 2 NE (2 208% kl Lz 20,4 At 3 82 
A 024 28% [ a % $7 “ক z 4 Es 
LE SE Ko xe Sls fe SAG LG le Hee Gc 


658 


www.islamerpath.wordpress.com 


Contents 


ook Bhs SE th slo JE a Lj AE 5 6 IE 
IA LY Sl OB ats se as ala IE HL 
আমর বিন আবাসা সুলামী রা. বলেন, “মূর্খতাযুগে আমি 
মানুষকে পথভ্রষ্ট ভাবতাম ৷ কারণ, তারা বিনাপ্রমাণে মূর্তিপূজায় 
লিপ্ত ছিল । এরপর শুনলাম একব্যক্তি মক্কায় আত্মপ্রকাশ করেছে, 
সে নানান সংবাদ দিচ্ছে। অতঃপর আমি বাহনে উঠে তার কাছে 
চলে এলাম ৷ সম্প্রদায়ের অত্যাচারের ভয়ে আল্লাহর রাসূল তখন 
গোপনে দাওয়াত দিতেন। তার ওপর আমার দয়া হলো। 
শেষপর্যন্ত আমি মঙ্ধায় তার কাছে উপস্থিত হয়ে জিজ্ঞেস 
করলাম, আপনি কে? তিনি বললেন, আমি নবী। জিজ্ঞেস 
করলাম, নবী কী? বললেন, আল্লাহ আমাকে প্রেরণ করেছেন। 
জিজ্ঞেস করলাম, কী দিয়ে তিনি আপনাকে প্রেরণ করেছেন? 
বললেন, আত্মীয়তার বন্ধন মিলন, মূর্তি ধ্বংস এবং আল্লাহর 
সাথে কাউকে শরীক না করে কেবল তাঁরই একত্ববাদ প্রতিষ্ঠার 
দায়িত্ব দিয়ে আমাকে প্রেরণ করেছেন। 


oR pl F fll Blo bo db; Dl G5 : ar db 

SF Sk ES oe EY BS Es Stil AB 5 & HS 

UE cle Sed Je dE nso 

3 Ke jad Him SE BE oF pail F EG Gl Fess be 
659 


www.islamerpath.wordpress.com 


Contents 


f° 


IES SH GE DH KE SAB D5 bs HBL oF 53 
ISM si Ss 
আমর বললেন, আমাকে নামায সম্পর্কে বলুন! তিনি বললেন, 
প্রভাতের নামায পড়.. অতঃপর সূর্যোদয় থেকে পূর্ণ সূর্যবিকিরণ 
মুহূর্ত পর্যন্ত নামায থেকে বিরত থাক । কারণ, উদয়কালে তা 
শয়তানের দুই শিংয়ের মাঝখান দিয়ে উদিত হয়। আর তখন 
কাফেররা সূর্যকে সেজদা করে থাকে । অতঃপর তীর সমতুল্য 
ছায়া থেকে ব্যক্তির ছায়া হাস পাওয়ার মুহূর্ত পর্যন্ত নামায পড় । 
থাকে। অতঃপর নামায থেকে বিরত থাক । কারণ (সূর্য ঠিক 
মাথার উপরে থাকাকালে) জাহান্নামকে উত্তপ্ত করা হয়। অতঃপর 
সূর্য ঢলে যাবার পর নামায পড় । কারণ, সে সময়ের নামাযে 
অনেক ফেরেশতা উপস্থিত থাকে, তারা সাক্ষী থাকে। অতঃপর 
আসরের নামায পড়। অতঃপর সূর্যান্তের সময় নামায থেকে 
বিরত থাক । কারণ, তা শয়তানের দুই শিংয়ের মাঝখান দিয়ে 
অস্ত যায়। আর তখন কাফেররা তাকে সেজদা করে থাকে ৷” 
(মুসলিম-১৯৬৭) 
কেয়ামতের দিন যখন পাপিষ্ঠদেরকে জাহান্নামে নিক্ষেপের সময় 
হবে, তখনও জাহান্নামকে উত্তপ্ত করা হবে। 


660 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


জমিনের উষ্ণতা জাহান্নামের উত্তাপের দরুন 
গ্রীষ্মকালে দুনিয়াতে মানুষ 
যে তাপদাহ অনুভব করে, 
তা জাহান্নামের শ্বাস গ্রহণের 
ফলে হয়ে থাকে। অনেক 
মানুষ সূর্যের প্রচণ্ড তাপে 
মৃত্যুবরণ করে বা অসুস্থ হয়ে 
পড়ে। 
0b Dall 3,0 1 cl 3]: JG BS Al or 2 Gl or 
Fl ob AE ley dB SSC se TB or AS 
5 8 Canal S mig SEES ds opis Ub OSU Lans Sax 
weil or ok bil Alp ol 
নবী করীম সা. বলেন, “তীব্র গরমকালে তোমরা নামাযকে 
শীতল (বিলম্ব) করে পড়। কারণ, গরমের তীব্রতা জাহান্নামের 
শ্বাস গ্রহণের দরুন হয়ে থাকে জাহান্নাম প্রতিপালকের কাছে 
আকুতি করে বলেছিল, হে প্রতিপালক, আমার একাং 
অপরাংশকে খেয়ে ফেলছে। ফলে আল্লাহ তার জন্য দুটি শ্বাস 
নির্ধারণ করেছেন। শীতকালে এক শ্বাস এবং গ্রীষ্মকালে অপর 
শ্বাস । এর ফলেই দুনিয়াতে তোমরা প্রচণ্ড গরম এবং প্রকট 
শীত অনুভব করে থাক ৷” (বুখারী-৫১২) 


661 


www.islamerpath.wordpress.com 


Contents 


নিরাপত্তা, 
নামায হলো জাহান্নাম থেকে নিরাপত্তার গ্যারাণ্টি, 
পরকালে আগুনের উত্তাপকালে নামাযের সুযোগ থাকবে না। 


662 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


জাহান্নামের বিশালতা ও গভীরতা 


জাহান্নামের আয়তন বিশাল। তবে তা পাপিষ্ঠদের জন্য 
অতিসংকীর্ণ হয়ে যাবে। একজন পাপিষ্ঠের দেহকে জাহান্নমে 
দীর্ঘ ও বিরাট করে দেওয়া হবে, ফলে একজনের দঁত হবে 
উহুদ পর্বতের মতো বড় । তার দুই কাঁধের মাঝে দূরত্ব হবে 
তিনদিন ভ্রমণের পথ। 


* জাহান্নামের বিশালতা কতটুকু? 
* গভীরতা কেমন? 
* প্রবেশ করার পর কেউ বের হতে পারবে কি? 


4 zr 


"540 APES 
“যেদিন আমি জাহান্নামকে 
জিজ্ঞাসা করব; তুমি কি পূর্ণ 
হয়ে গেছ? সে বলবেঃ আরও 


663 


www.islamerpath.wordpress.com 


Contents 


আছে কি?” (সূরা ক্কাফ-৩০) 

এভাবেই আল্লাহ তা‘লা জাহান্নামের অবস্থা, তার শান্তি ও তার 

অধিবাসীদের দুঃখ-দুর্দশীর বিবরণ দিয়েছেন। 

Om 15 EF te flj ll Oni U Sng af: Bh: Be JE 
et De 

নবী করীম সা. বলেন, “সেদিন জাহান্নামকে উপস্থিত করা হবে। 

সত্তরহাজার লাগাম থাকবে তার। প্রত্যেকটি লাগামকে 

সত্তরহাজার ফেরেশতা টেনে ধরে নিয়ে আসবে” (মুসলিম- 

৭৩৪৩) 

কল্পণা করুন, জাহান্নামের আয়তন কত বিশাল হলে এত অধিক 

ংখ্যক শক্তিশালী ফেরেশতা তাকে টেনে নিয়ে আসবে! 


গভীরতা 

জাহান্নাম হলো অতি অন্ধকারময় সুগভীর এক গহ্বর । 

Hf J5 bs mm GP Fe SSS LF OY: JG 
aps sls 

নবী করীম সা. বলেন, “জাহান্নামে যদি একটি পাথর নিক্ষেপ 

করা হয়, তবে তা জাহান্নামের তলানিতে পৌঁছুতে সত্তর বৎসর 

সময় লেগে যাবে” (ইবনে হিব্বান-৭৪৬৮) 


664 


www.islamerpath.wordpress.com 


Contents 


জাহান্নামের স্তরসমূহ 
জাহান্নামের অগ্নির তাপ স্তর অনুপাতে তারতম্যপূর্ণ হবে। আল্লাহ 
বলেন, 


OLE LIME IN INS Gili 


“নিঃসন্দেহে মুনাফেকরা রয়েছে জাহান্নামের সর্বনিম্ন স্তরে । আর 
তোমরা তাদের জন্য কোনো সাহায্যকারী পাবে না।” (সূরা 
নিসা-১৪৫) 


জিজ্ঞাসা, 

জাহান্নামী কারা? একবার প্রবেশ করলে বের হওয়ার 

সুযোগ থাকবে কি? 
উত্তরঃ হ্যাঁ..! আল্লাহর একত্ববাদে বিশ্বাসী মুমিন, যারা আল্লাহর 
এবাদতে কাউকে অংশীদার সাব্যস্ত করেনি; তবে বিভিন্ন 
অপরাধে জড়িত ছিল। অপরাধ অনুপাতে শাস্তি প্রদানের পর 
তাদেরকে জাহান্নাম থেকে বের করা হবে। নবী করীম সা. 
বলেন, 
UG nee S25 deh say JE opm cpiagll co abl Sl 
S OFF3 AS nl: OSE UB CS 5 pe Ul dh 
SOB pe SDS dl em 58 UG xe U1 Sl 


665 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


LG dhl o3k xfs Sx Ogly SOU od aii doll 
+ 0 or C53 c KLE LSS pga LS UJ b :lJG a 
he J AL 
AE NM AY 
fA KOA VEE CANTLY 
: 09545 pens S lye dal or Uneet | LL S Oyo 
Ai RLS 8 S OS PAS Nl lia be ll) 


জাহান্নাম থেকে বের করবেন নবীজী বলেন, মুশরিকদের সঙ্গে 
আল্লাহ যখন তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবেন, তখন 
নৈকট্যশীল ভাবতে, আজ তবে তোমরা আমাদের সাথে 
জাহান্নামে কেন? একথা শুনার পর আল্লাহ তাদের ব্যাপারে 
সুপারিশের অনুমতি দেবেন। নবী ও ফেরেশতাবৃন্দের সুপারিশ 
ও আল্লাহর অনুমতির প্রেক্ষিতে তারা জাহান্নাম থেকে বের হয়ে 
আসবে। এরপর মুশরিকরা বলবে, হায়.. আমরাও যদি তাদের 
ব্যাপারেও সুপারিশ করা হতো, জাহান্নাম থেকে আমরা বের 
হতে পারতাম । এটিই আল্লাহর বাণী- “কোনোসময় কাফেররা 
আকাঙ্খা করবে, কী চমৎকার হতো, যদি তারা মুসলমান 


666 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


হতো” (সূরা হিজর-২) অতঃপর জান্নাতে প্রবিষ্ট হওয়ার পর 
চেহারা অতিকালো হওয়ায় তাদেরকে জাহান্নামী বলে আখ্যায়িত 
করা হবে। তারা বলবে, হে প্রতিপালক, আমাদের থেকে এই 
উপাধি সরিয়ে দিন! অতঃপর তাদেরকে জান্নাতের একটি 
নদীতে গোসলের আদেশ করা হবে। ফলে তাদের কৃষ্ণতা দূর 
হয়ে যাবে৷” (ইবনে হিব্বান-৭৪৩২) 
2 EA Hf 50, esl cm sla op ME Bl >. 
Of SGU al dh Yd) Y of ard OF of wr Of Sf or | 
or FE of U1 Je i pms ll BT Lx pcghnd Po 
4 Jy slo male ve pocal 5 er 2l oS ol 
dl hs SRLETEL Gold BL) sl 
সামাধা করার পর আল্লাহ তা‘লা যখন স্বীয় রহমতে অনেক 
জাহান্নামীকে মুক্ত করার ইচ্ছা করবেন, তখন ফেরেশতাদেরকে 
যারা আল্লাহর সঙ্গে অংশীদার সাব্যস্ত করেনি তাদের মধ্যে “লা 
ইলাহা ইল্লাল্লাহ” সাক্ষ্যদানকারীদেরকে জাহান্নাম থেকে বের 
করতে বলবেন । ফেরেশতারা তাদেরকে সেজদার চিহ্ন দেখে 
দেখে চিহ্নিত করবে। সেজদার অঙ্গসমূহ ব্যতীত তাদের সর্বাঙ্গই 
আগুনে খেয়ে ফেলবে। আগুনের ওপর আল্লাহ সেজদার 
অঙ্গসমূহ ভক্ষণ হারাম করে দেবেন। আগুনে পুড়ে অঙ্গার 
অবস্থায় তাদেরকে জাহান্নাম থেকে বের করা হবে। অতঃপর 
667 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


তাদের ওপর ‘জীবনপানি’ ঢালা হবে। ফলে নীচ থেকে তারা 
এমনভাবে উদগত হবে, যেমন প্রবাহিত পানিতে বৃক্ষচারা 
উৎপন্ন হয়ে থাকে ৷” (বুখারী-৭০০০) 


পরিতাপ, 
জাহান্নামে কাফেরদের পরিতাপ আরো বৃদ্ধি পাবে, যখন তারা 
জাহান্নাম থেকে একত্ববাদে বিশ্বাসীদের মুক্তি প্রত্যক্ষ করবে। 


668 


www.islamerpath.wordpress.com 


Contents 


শাস্তিতে তারতম্য 


জাহান্নামে অনেক স্তর থাকবে । 
স্তরবিশেষ জাহান্নামীদের 
শান্তিতে তারতম্য ঘটবে । এটি 


নিদৰ্শন । 
* তারতম্য বলতে কী উদ্দেশ্য? 


* কাফেরদের শাস্তিতেও কি তারতম্য ঘটবে? 
* কাদের শাস্তি কঠিন আর কাদের শাস্তি হালকা হবে? 


ভূমিকা 
আল্লাহ বলেন, 

a KOT DAES Ta ELS 
“তারা তাদের কৃতকর্মকে সামনে উপস্থিত পাবে। আপনার 
পালনকর্তা কারও প্রতি জুলুম করবেন না৷” (সূরা কাহফ-৪৯) 
এভাবেই কেয়ামতের দিন আল্লাহ তালা সকল সৃষ্টির যথাযথ 
প্রতিদান বুঝিয়ে দেবেন। 


669 


www.islamerpath.wordpress.com 


Contents 


হ্যাঁ.. সেদিন যে তার প্রতিদান উত্তম পাবে, সে যেন আল্লাহরই 
প্রশংসা করে। অনুত্তম পেলে কেবল নিজেকেই যেন তিরস্কার 
করে। 

জাহান্নামীদের শান্তিতে তারতম্যের প্রমাণ অন্য হাদিসে এভাবে 
এসেছে. 

201 al ol of: JU BS Al or: Ys SAL Im Bl 
me 3 83 te G2 90 or nln as J LD ps blle 
ef de 22 on me 3 Pl six ce LS JUNG x 


re 3 lil lx oe THT J] 2 x me 3 Pll sls 

el 3 
নবী করীম সা. বলেন, “কেয়ামতের দিন জাহান্নামের সর্বনিম্ন 
শান্তিপ্রাপ্ত ব্যক্তিকে আগুনের দুটি পাদুকা পরিয়ে দেওয়া হবে, 
যার তাপে তার মস্তিষ্ক পর্যন্ত বিগলিত হয়ে যাবে। কারো অন্যান্য 
শাস্তিসহ হাঁটু পৰ্যন্ত আগুন প্রভ্বলিত থাকবে। আর কাউকে 
অন্যান্য শাস্তির সাথে আগুনের চাদর পরিয়ে দেওয়া হবে। কারো 
অন্যান্য শান্তির সাথে চুয়াল পর্যন্ত আগুন প্রভ্বলিত থাকবে। 
আবার কেউ কেউ আগুনের ভেতর নিমজ্জিত থাকবে৷” (আল 
মুস্তাদরাক-৮৭৩৪) 


মুসলিম অপরাধীদের শান্তিতে তারতম্য 


670 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


আমল অনুপাতে একত্ববাদে বিশ্বাসী অপরাধী মুমিনদের শাস্তি 
নির্ধারিত হবে। কবীরা গুনাহে লিপ্ত ব্যক্তিদের শাস্তি সাগীরা 
গুনাহে লিপ্ত ব্যক্তিদের মতো হবে না। অন্যান্য সৎকর্মের ফলে 
কারো কারে শাস্তি লাঘব করা হবে। 


পক্ষান্তরে কাফেরদের শাত্তিতেও তারতম্য থাকবে। একজন 
স্বচ্ছমনা কাফের, যে আল্লাহর সাথে শরীক করেছে, নবী 
রাসূলদের মিথ্যারোপ করেছে, মনের পূজারী ও শয়তানের 
অনুগত হয়েছে ঠিক; তবে কাউকে অন্যায়ভাবে হত্যা করেনি, 
চুরি করেনি; তার শাস্তি এ কাফেরের মতো হবে না যে কুফুরীর 
সাথে সাথে সীমালঙভ্ঘন করেছে, মুমিনদের কষ্ট দিয়েছে, নবীদের 
হত্যা করেছে। এ কারণেই নবীজীর চাচা আবু তালিবের শাস্তি 
হবে অল্প। সেই অল্পের মাত্রা হলো, জাহান্নামে তাকে আগুনের 
দুটি পাদুকা পরিয়ে দেওয়া হবে, যার তাপে তার মস্তিষ্ক পর্যন্ত 
বিগলিত হয়ে যাবে। 


জাহান্নামের সর্বনিম্ন শাস্তি 
নবী করীম সা. জাহান্নামীদের শাস্তির বিবরণ দিতে গিয়ে সর্বনিম্ন 
শাস্তিপ্রাপ্ত ব্যক্তির অবস্থা বর্ণনা করেছেন, 

671 


wwuw.islamerpath.wordpress.com 


ables Ja 0 cor ce Jb blis UU al gl ol: BY JE 
4s Hl> or 
তিনি বলেন, “জাহান্নামের সর্বনিম্ন শাস্তিপ্রাপ্ত ব্যক্তিকে আগুনের 
দুটি পাদুকা পরিয়ে দেওয়া হবে, যার তাপে তার মস্তিষ্ক পর্যন্ত 
বিগলিত হয়ে যাবে৷” (মুসলিম৫৩৬) 
AL bl co Ja dl dy bh: AB as cs nll J, 
SS: EB JE don ony oy ON SG SB Cosh 
IU or JL IAS OY WS Vy Sb on CoS 
আব্বাস বিন আব্দুল মুত্তালিব রা. একদা নবীজীকে উদ্দেশ্য করে 
করতে পেরেছেন? সেতো আপনাকে আশ্রয় দিত, আপনাকে 
রক্ষনাবেক্ষণ করত! তখন নবীজী বললেন, হ্যাঁ.. সে জাহান্নামের 
উপরিভাগে অবস্থান করছে, অন্যথায় তার স্থান জাহান্নামের 
সর্বনিম্ন গহ্বরে হতো ৷” (মুসলিম-৫৩১) 


জিজ্ঞাসা, 
মূল্য নেই, তবে কীরূপে তাদের আমল তাদের 
উপকার করতে পারে? 
উত্তরঃ আল্লাহর নিকট আমল গৃহীত হওয়ার একমাত্র শর্ত হলো 
ইসলাম ৷ আল্লাহ বলেন, 
672 


www.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


Ale JT EO 
“যে লোক ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম তালাশ করে, 
কস্মিনকালেও তা গ্রহণ করা হবে না এবং আখেরাতে সে হবে 
ক্ষতিগ্রস্ত ৷” (সূরা আলে ইমরান-৮৫) 
সুতরাং কাফেরদের আমল কখনই তাদেরকে জাহান্নাম থেকে 
মুক্ত করতে পারবে না। তবে শান্তির মাত্রা হ্রাস করা হতে 
পারে। যেমনটি আবু তালিবের ক্ষেত্রে হয়েছে। কেননা সে 
মূর্তিপূজক ও মুশরিক হওয়া সত্ত্বেও নবীজীকে বিভিন্নক্ষেত্রে 
কখনই সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। জাহান্নাম থেকে 
মুক্ত হতে পারবে না৷ আল্লাহ বলেন, 


SIEM REINA IEA LSID ALLL SAB} 

Vv SUK GAUDY 
“নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে অংশীদার স্থির করে, আল্লাহ্‌ 
তার জন্যে জান্নাত হারাম করে দেন এবং তার বাসস্থান হয় 


জাহান্নাম । অত্যাচারীদের কোনো সাহায্যকারী নেই৷” (সূরা 
মায়িদা-৭২) 


673 


www.islamerpath.wordpress.com 


Contents 


জাহান্নামীদের পরিতাপ 
পরকালের সুদীর্ঘ জীবনের তুলনায় ইহকালের দৃষ্টান্ত হলো, 
সমুদ্রের পানিতে কারো আঙুল ডুবিয়ে বের করা হলে আঙুলের 
অগ্রভাগে যতটুকু পানি অবশিষ্ট থাকে, সেই সামান্য পানি। 
জাহান্নামের শাস্তি প্রত্যক্ষ করার সাথে সাথে দুনিয়াতে ভোগ্য 
সকল বিলাসিতার কথা তারা ভুলে যাবে কুফুরীর দরুন তারা 
চরম অনুতাপ ও নিদারুণ পরিতাপ করতে থাকবে। 
SD Of 3 LLB ox blo 1 al C488 Jl HM sia: BY J 
Ss 3 I rx IS Ct SAG Sl sg cr lL 
Hf NY) ex bys 3 5 Y of oT le SS lis cr on 
2S 
নবী করীম সা. বলেন, “কেয়ামতের দিন জাহান্নামের সর্বনিম্ন 
শাস্তিপ্রাপ্ত ব্যক্তিকে আল্লাহ ডেকে বলবেন, দুনিয়াতে তোমার যা 
কিছু ছিল, তা পরিশোধ করে কি তুমি জাহান্নাম থেকে বের হতে 
চাও না? সে বলবে, হ্যাঁ..! আল্লাহ বলবেন, তুমি আদমের গুঁরসে 
থাকাকালেই তোমার কাছে এর চেয়ে সামান্য বস্তু চেয়েছিলাম যে, 
আমার সাথে কাউকে শরীক করো না। কিন্তু তুমি তা না মেনে 
আমার সঙ্গে অংশীদার সাব্যস্ত করেছ!” (বুখারী-৬১৮৯) 


674 


www.islamerpath.wordpress.com 


Contents 


সব কাফের আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করেছে, 
তারপরও তাদের শান্তিতে তারতম্য হবে। 


675 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


* পানিয়ের ধরণ কী হবে? 
* কুরআনে সেগুলো উল্লেখের পেছনে কী প্রজ্ঞা? 
* ইচ্ছাকৃতভাবেই কি তারা সেগুলো পান করবে? 


ভূমিকা 

জ্ঞানের দ্বারা মানুষের ঈমান বৃদ্ধি পায়। তার সত্যায়ন সুদৃঢ় হয়। 
আল্লাহ তা‘লা আমাদের সামনে তার মনোনীত ধর্মের বিস্তারিত 
বিশ্লেষণ দিয়েছেন বিমুখ ও মিথ্যুকদের পরিণতির ধরণ স্পষ্ট 
করেছেন। তন্মধ্যে তাদের পানিয়ের কথাও উল্লেখ করেছেন। 
সেগুলো হলো, 


676 


www.islamerpath.wordpress.com 


Contents 


(১) হামীম => 
তা হলো জাহান্নামের আগুনের তাপে অতি-উষ্ণ ফুটন্ত পানি। 
পান করার সাথে পেটের নাড়িভুঁড়ি বিগলিত হয়ে যাবে। দেহের 
চামড়া খসে পড়বে পাকস্থলী বেরিয়ে যাবে। 
আল্লাহ বলেন, 

os LOMA ELM 
“এবং যাদেরকে পান করতে দেওয়া হবে ফুটন্ত পানি অতঃপর 
তা তাদের নাড়িভুড়ি ছিন্নবিচ্ছিন্ন করে দেবে।” (সূরা মুহাম্মাদ- 
১৫) 


(২) গাছছাক্ধ ও 
তা হলো বরফের চেয়ে অতি শীতল পানিয়। অধিক ঠাণ্ডা 
হওয়ায় তা পানযোগ্য হবে না; বরং অপরাধীর জন্য তা শাস্তির 
উপকরণ হবে আল্লাহ বলেন, 

ov io KO BEELER 
“এটা উত্তপ্ত পানি ও অতি শীতল, অতঃপর তারা একে আস্বাদন 
করুক!” (সূরা ছাদ-৫৭) 


(৩) ছাদীদ ৬১০ 


677 


www.islamerpath.wordpress.com 


Contents 


তা হলো অপরাধী ও কাফেরদের দেহনির্গত পচা ও দুর্গন্ধযুক্ত 
পানিয় । আল্লাহ বলেন, 
oe El PIPE 05 053 
EIS AC IEG Kp EE SHE 
\v - ৭:2 {OLE als EE 
“তার পেছনে রয়েছে জাহান্নাম । তাতে পূঁজ মিশানো পানি পান 
করানো হবে। ঢোক গিলে তা পান করবে। এবং গলার ভেতরে 
প্রবেশ করাতে পারবে না। প্রতি দিক থেকে তার কাছে মৃত্যু 


আগমন করবে এবং সে মরবে না। তার পশ্চাতেও রয়েছে 
কঠোর আযাব ৷” (সূরা ইবরাহীম-১৬,১৭) 


(8) গলিত তাম্বসদৃশ পানিয় এ £২ 
23 G55 bls UB Jal vr & ls ul Sim 
ইবনে আব্বাস রা. কে এর সংজ্ঞা জিজ্ঞেস করা হলে তিনি 
Ua 
BEA ib ore ES, Lata fe C3 
OEP IGE H HS SAS, 
0৭: Sl 


678 


www.islamerpath.wordpress.com 


Contents 


তাদেরকে পরিবেষ্টন করে থাকবে। যদি তারা পানিয় প্রার্থনা 
করে, তবে পূুঁজের ন্যায় পানিয় দেওয়া হবে যা তাদের মুখমণ্ডল 
দগ্ধ করবে। কত নিকৃষ্ট পানিয় এবং খুবই মন্দ আশ্রয় ৷” (সূরা 
কাহফ-২৯) 


ভিন্নপদ পানিয় 
জাহান্নামীদের আরও কিছু পানিয়ের বিবরণ কুরআনে এসেছে। 
তন্মধ্যে. আল্লাহ বলেন, 


Cc 
kt ন ঠ er 3 
WA rE FEY Urs TE DEH ES EE Aa 
wD SNE Axl f Y 
~\ 2 AOE NNR 2S OE \৯ 
oS) 


BALL AAS O IBLE IIB 
০A-০০:০০ঞদ্ত 
“এটাতো শুনলেন, এখন দুষ্টদের জন্যে রয়েছে নিকৃষ্ট ঠিকানা 
তথা জাহান্নাম । তারা সেখানে প্রবেশ করবে। অতএব, কত 
নিকৃষ্ট সেই আবাসস্থল । এটা উত্তপ্ত পানি ও পুঁজ; অতএব তারা 
একে আস্বাদন করুক । এ ধরনের আরও কিছু শাস্তি আছে।” 
(সূরা ছাদ ৫৫-৫৮) 
ফুটন্ত পানি ও পুঁজ ছাড়াও ভিন্নপদের কিছু পানিয় রয়েছে, 
যেগুলো অতি পিপাসায় অপারগ হয়ে তারা পান করতে বাধ্য 
হ্‌বে। 


679 


www.islamerpath.wordpress.com 


Contents 


পানে বাধ্যকরণ 

অগ্নিবাসীরা এ সকল পানিয় বাধ্য হয়ে পান করবে এক ঢোক 
এক ঢোক করে। অতিশয় বিস্বাদ ও দুর্গন্ধের ফলে গলদগরণে 
কষ্ট হবে। পান করার সাথে সাথে পাকস্থলী বিক্ষিপ্ত হয়ে যাবে। 


জিজ্ঞাসা, 
উত্তপ্ত পানিয় পানের দরুন তারা কি মৃত্যুমুখে 
পতিত হবে না? 
উত্তরঃ কৃতকর্ম গৃহীত হওয়ার একমাত্র পথ হলো ইসলাম। 
আল্লাহ বলেন, 


SSIES IEEE Ef ERC ATE ESS} 


Mids JE Oss 
“যে লোক ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম তালাশ করে, 
কস্মিনকালেও তা গ্রহণ করা হবে না এবং আখেরাতে সে হবে 
ক্ষতিগ্রস্ত ৷” (সূরা আলে ইমরান-৮৫) 
জাহান্নামে তারা বিভিন্নপ্রকার শাস্তির সম্মুখীন হবে। তবে কখনই 
তারা মৃত্যুবরণ করবে না। চিরস্থায়ী জাহান্নামের আগুনে 
নিমজ্জিত থাকবে শাস্তির মাত্রা ও ধরণ প্রতিনিয়ত তীব্র থেকে 
তীব্রতর হতে থাকবে। 


680 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


মদ্যপ জাহান্নামে পুঁজ পান করবে 
AIS 1G cdl on Om Or cn oy Of: br 
& IE Ld JED or meh Sn 0h Sl 0 
ae BOL p> Son FB i Jy) JE ps JE 3 SK Sf 
ib by i dy bE JUDD or agit Fall Sf cr J] 
U1 fal sles 51001 al G2 JE JUL 
ইয়েমেনের '‘জিশান’ থেকে 
আগমনকারী এক লোক তাদের 
অঞ্চলে পেয় ভূট্টা থেকে তৈরি 
‘মাযার’ নামক একপ্রকার মদ 
সম্পর্কে নবীজীকে জিজ্ঞেস 
করলে তিনি প্রশ্ন করলেন, তা 
কি নেশাদায়ক? বলল, হ্যাঁ..! 
বললেন, প্রত্যেক নেশাদায়ক 
বস্তু নিষিদ্ধ । নেশা উদ্বেককর পানিয় পানকারীর জন্য আল্লাহর 
প্রতিশ্রুতি যে, অবশ্যই তিনি তাকে জাহান্নামে 'ত্বীনাতুল খাবাল’ 
পান করাবেন । সবাই বলল, 'ত্বীনাতুল খাবাল’ কী হে আল্লাহর 
রাসূল? বললেন, জাহান্নামীদের দেহনির্গত দুর্গন্ধযুক্ত পানিয়।” 
(মুসলিম-৫৩৩৫) 


681 


www.islamerpath.wordpress.com 


আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে চিরসুখে 
বসবাসের ব্যবস্থা করে দিন! জান্নাতের সুপেয় পানি, স্বচ্ছ দুধ ও 
সুমিষ্ট মধু ও পানি পান করার সৌভাগ্য দান করুন! আমীন!!.. 


যে ব্যক্তি দুনিয়াতে তা পান করবে, 
আখেরাতে তার জন্য “ত্বীনাতুল খাবাল’.. 


682 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


জাহান্নামীদের খাদ্য 


জাহান্নামবাসী পানিয়ের পাশাপাশি বিভিন্নরকম খাদ্যও আহার 


করবে। 


* তবে কী সেই খাদ্য? 
* কীভাবে খাবে? 
* খাদ্যের নামগুলো কী? 


ভূমিকা 
অপরাধীরা জাহান্নামে চিৎকার করতে থাকবে স্বজোরে কাঁদতে 
থাকবে। আশ্রয় প্রার্থনা করবে। সেখানে তারা ক্ষুধার্ত হবে, 
তৃষ্ণার্ত হবে। ফলে তাদের ক্ষুধা নিবারণের জন্য এমনসব খাদ্য 
দেওয়া হবে, যার মাধ্যমে বস্তুত তাদের শাস্তির মাত্রা আরও বৃদ্ধি 
পাবে। 


(১) কাঁটাযুক্ত বস্তু 


আল্লাহ বলেন, 


683 


www.islamerpath.wordpress.com 


Contents 


§ O LRT LINO EPs ALL AY 


Y-1:45l 


“কণ্টক ঝাড় ব্যতীত 
তাদের জন্যে কোনো খাদ্য 
নেই ৷” (সূরা গাশিয়া-৬) 
তারা যখন খাদ্য প্রার্থনা 
করবে, তখন তাদেরকে এ 
কণ্টক ঝাড় দেওয়া হবে। 
যার মাধ্যমে তাদের ক্ষুধাও 
নিবারণ হবে না, তাদের কষ্টও দূর হবে না; বরং তা তাদের 
জন্য শান্তি বৃদ্ধির উপকরণ হবে। 


JANG ae ETO L CEILI} 

YY - Yo 25 OH 
“অতএব, আজকের দিন এখানে তার কোনো সুহৃদ নেই । এবং 
কোনো খাদ্য নেই ক্ষত-নিঃসৃত পুঁজ ব্যতীত । অপরাধী ব্যতীত 
কেউ এটা খাবে না” (সুরা হাক্কা ৩৫-৩৭) 


684 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


সুতরাং কেয়ামতের দিন কাফেররা কোনো বন্ধু পাবে না, 
প্রিয়জন খুঁজে পাবে না। কেউ তাদেরকে কঠিন শাস্তি হতে 
বাঁচাতে পারবে না। সেদিন 
সকলেই নিজেকে নিয়ে 
ব্যস্ত থাকবে। জাহান্নামে 
সেদিন তারা পচা রক্ত ও 
বিগলিত পুঁজ ব্যতীত 
আহারের কিছু পাবে না। 
আল্লাহর নিষিদ্ধ বস্তু আস্বাদন করেছে, প্রতিদানস্বরূপ সেখানে 
তারা এসব নিকৃষ্ট খাদ্য আহার করবে। 


আল্লাহ বলেন, 
&© IEG HEIL OCS ITI } 


\}- ১8 i he) 
“নিশ্চয় আমার কাছে আছে শিকল ও অগ্নিকুণ্ড । কাঁটাযুক্ত খাদ্য 
এবং যন্ত্রণাদায়ক শাস্তি” (সূরা মুযযাম্মিল ১২-১৩) 


(৩) যাক্ধুম 

তা হলো জাহান্নামের গহ্বর থেকে উদগত নিকৃষ্টতম বৃক্ষের 
ফল। যা বিস্বাদে ভরপুর এবং অতিদুর্গন্ধযুক্ত। অনিহাসত্ত্বেও 
অপরাধীরা তা ভক্ষণ করবে। 


685 


www.islamerpath.wordpress.com 


Contents 


আল্লাহ বলেন, 
SEE © 3 1 © HI SFE HY 
2 ISH US © nod FE © SH 
Le oi Ble eo 
OHS KITA © sta 


0. :os 
“নিশ্চয় যাক্কুম বৃক্ষ পাপীর খাদ্য হবে; গলিত তাম্ের মতো পেটে 
ফুটতে থাকবে৷ যেরকম ফুটে পানি। একে ধর এবং টেনে নিয়ে 
যাও জাহান্নামের মধ্যস্থলে, অতঃপর তার মাথার ওপর ফুটন্ত 
পানির আযাব ঢেলে দাও, স্বাদ গ্রহণ কর, তুমি তো সম্মানিত, 
সম্থান্ত। এ সম্পর্কে তোমরা সন্দেহে পতিত ছিলে।” (সূরা দুখান 
৪৩-৫০) 
দুদিয়াতে অর গাদেরকে সতংক্রার দয বরে, 
৩ oS 5 2 FE 2 5% © SK SITS Ey 
00 - 0) :425))l 
অতঃপর হে পথভ্রষ্ট, মিথ্যারোপকারীগণ! তোমরা অবশ্যই 


ভক্ষণ করবে যাক্কুম বৃক্ষ থেকে ৷” (সুরা ওয়াকিআ ৫১-৫২) 
অন্য আয়াতে আল্লাহ বলেন, 


686 


www.islamerpath.wordpress.com 


Contents 


EA 


HALE EE © x24 $2 ঠে Ez Be ৯ 
& © Al Cs BG Cs KS LEG © wl 


17-716 :c5৬)\ 
“এটি একটি বৃক্ষ, যা উদগত হয় জাহান্নামের মূলে । এর গুচ্ছ 
শয়তানের মস্তকের মতো। কাফেররা একে ভক্ষণ করবে এবং 
এর দ্বারা উদর পূর্ণ করবে” (৬৪-৬৬) 


মানুষ তো শয়তানের মস্তক দেখেনি, তবে কেন এর 
সাথে যাক্কুম বৃক্ষের উপমা? 
উত্তরঃ মানুষ এতটুকু জানে যে, শয়তান অতি কুৎসিত তাদের 
আকৃতি অতিশয় বিকৃত শয়তানের সাথে তুলনা করে মানুষকে 
আল্লাহ সেই বৃক্ষের কদর্যতা সম্পর্কে ধারণা দিয়েছেন। 


যাক্ুমের কদর্যতা 

নবী করীম সা. যাক্কুমের কদর্যতা ও নিকৃষ্টতার বিবরণ এভাবে 
দিয়েছেন, 

একদা তিনি নিম্নোক্ত আয়াত পাঠ করলেন, 


687 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


velo JG 
“হে ঈমানদারগণ, আল্লাহকে যেমন ভয় করা উচিৎ ঠিক তেমন 
ভয় করতে থাক । এবং অবশ্যই মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো 
না৷” (সূরা আলে ইমরান-১০২) 
অতঃপর বললেন, 
Sid GN le SB SBS 5 2 55 Of J ug pt gl 
এ সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, যাক্ুমের এক ফোটা 
যদি পৃথিবীর কোনো সাগরে পতিত হতো, তবে সমুদ্রকুল বিনষ্ট 
হয়ে যেত” 
আল্লাহ তা‘লা আমাদের সকলকে জান্নাত দান করুন! জান্নাতের 
সুখ-শান্তি আমাদেরকে নসীব করুন! জাহান্নাম, তার শাস্তি এবং 
তার নিকৃষ্ট খাদ্য থেকে আমাদেরকে রক্ষা করুন! আমীন..!! 


তবে কতইনা নিকৃষ্ট হবে তাদের পানাহার..!! 


688 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


অগ্নিবাসীও পানাহার করবে, 
পরিধেয় গ্রহণ করবে। তাদেরও 
শয্যা ও বস্ত্র থাকবে; তবে সবই 


আগুনের পরিধেয় ও সাজ-সজ্জা সম্পর্কে আল্লাহ তা‘লাই সংবাদ 
দিয়েছেন, 


AG we Me EAM El পমি লা 
ab (8 D3 Las SVE EASELS সং 
LOL Le I IPB BR ASTI 


689 


wwuw.islamerpath.wordpress.com 


“অতএব যারা কাফের, তাদের জন্যে আগুনের পোশাক তৈরি 
করা হয়েছে। তাদের মাথার ওপর ফুটন্ত পানি ঢেলে দেওয়া 


হবে” (সূরা হজ্ব-১৯) 
অগ্নিবস্ত্র পরিধান ও মাথায় ফুটন্ত পানি ঢালার ফলে তাদের 
মুখাবয়ব ও দেহ বিগলিত হয়ে যাবে। 


বস্ত্রের পরিমাণে তারতম্য 
a4 J] EN Sis te 6 Y Hl I pt GE ty 
Hs HIF dL 30 LET 4883 d 301 bs es 
535 J) 30 kh ss 
নবী করীম সা. বলেন, “অগ্নিবাসীদের কারো কারো পায়ের 
গোছা পৰ্যন্ত আগুন প্ৰজ্বলিত থাকবে৷ কারো হাঁটু পর্যন্ত, কারো 
কোমর পর্যন্ত । আবার কারো কারো চোয়াল পর্যন্ত থাকবে৷” 
(মুসলিম-৭৩৪৮) 
3 Al: eS nd HAE Al or el gl Sol: BY JE 
ills - esd sy 5 - SUN Soll 5 - cl) 
LL po 95 UE p55 Of J C5 LB) MU OF - cl Ye 
IBN 4 or E302 ele Gi FF OLS cp Jal lle 
নবী করীম সা. আরও বলেন, “মূর্খতাযুগের চারটি অভ্যাস 
আমার উম্মতের কেউ কেউ ত্যাগ করতে পারবে না- (১) বংশ 


690 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


নিয়ে পরস্পর গর্ব, (২) বংশানুক্রমায় অপবাদ প্রদান, (৩) 
নক্ষত্রসমূহের কাছে বৃষ্টি প্রার্থনা, (৪) মৃত ব্যক্তিকে নিয়ে 
আহাজারি । আহাজারিকারীরা যদি তাওবা না করে মারা যায়, 
তবে কেয়ামতের দিন তারা উত্তপ্ত আলকাতরার জামা পরে 
উঠবে। অতঃপর তাদেরকে অগ্নিদাহ্য লৌহ পোশাক পরিয়ে 
দেওয়া হবে৷” (আল মুস্তাদরাক-১৪১৩) 


শয্যা ও আবরণ 

জাহান্নামীদের দেহের উপরে, নীচে ও সর্বত্রই থাকবে আগুন। 

আল্লাহ বলেন, 

MOD NEE ES} | 
£\ 21,5) 

“তাদের জন্যে নরকাগ্নি শয্যা রয়েছে এবং ওপর থেকে চাদর । 

আমি এমনিভাবে জালেমদেরকে শাস্তি প্রদান করব।” (সূরা 

আ'’রাফ-৪১) 

অন্যত্ৰ বলেন, 

EEE HOPPE TER 
“তাদের জন্যে ওপর দিক থেকে এবং নীচের দিক থেকে 
আগুনের মেঘমালা থাকবে” (সূরা যুমার-১৬) 


691 


www.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


অগ্নিবাসীদের জন্য সবদিকেই বিশাল স্তপাকৃতির অগ্নিকুণ্ড 
থাকবে। 


১ প্রাসঙ্গিক 
, জাহান্নামীদের অবস্থা বিবরণে প্রজ্ঞা 

"কেয়ামতের দিন কাফের ও জাহান্নামীদের সার্বিক 
দুরবস্থার বিবরণ দিয়ে আমাদেরকে সতর্ক করছেন। যেন আমরা 
কুফর ও অন্যায় থেকে তাওবা করে বিরত হয়ে পরিপূর্ণরূপে 
আল্লাহর আনুগত্যে প্রবেশ করি। 
আল্লাহ তা‘লা আমাদেরকে সংশোধন হওয়ার তাওফিক দিন। 


আখেরাতে তার পরিণাম নির্ধারণ করে দেবে। 


692 


wwuw.islamerpath.wordpress.com 


জাহান্নামবাসীর বিভৎস রূপ 


তাদের আকৃতি এবং অবয়ব হবে কালো কুৎসিত চেহারা হবে 
অতিশয় বিভৎস । অন্তর হবে যারপরনাই অনুতপ্ত । তাদের 
কৃতকর্ম হ্বে বিনষ্ট ও মূল্যহীন । 


* তবে কীরূপ হবে তাদের আকৃতি? 
* দৈহিক কোনো বিবৰ্তন ঘটবে কি? 
* কী প্রজ্ঞা? 


ভূমিকা 

আল্লাহ ও তাঁর প্রেরিত রাসূলকে মিথ্যারোপ করা, আল্লাহর 
এবাদতে অংশীদার সাব্যস্ত করা এবং আল্লাহর কিতাবসমূহে 
অস্বীকার করার ফলে তারা কঠিন শাস্তির মুখোমুখি হবে। 


জাহান্নামে তাদের আকৃতি 

অগ্নিবাসীরা জাহান্নামে বিরাট আকৃতিতে প্রবেশ করবে। তাদের 
দৈহিক বিশালতা সম্পৰ্কে আল্লাহ্‌ ব্যতীত কেউ জ্ঞাত নয়। ত্বক 
দঞ্ধকরণ ও শাস্তির মাত্রাবৃদ্ধির লক্ষ্যে তাদের এ আকৃতি দেওয়া 
হ্বে। 


693 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


Cl SL PU BSE ie BOI Ss Cp be: BS J 


নবী করীম সা. বলেন, 


JG 
নবী করীম সা. আরও বলেন, “জাহান্নামী কাফেরের দাঁত উ্থদ 
পর্বত সদৃশ বিরাটকায় এবং তার চামড়ার পূরত্ব তিনদিন 
ভ্রমণস্থলের সমান ৷” (মুসলিম-৭৩৬৪) 

a cue ls bhS Ox ls OL FCI abr Bl 0]: BY UG, 


i od Blt al fa BQ 6 91 BON re: BS 


Lally SG un Kae or df Ol 
অন্যত্ৰ নবী করীম সা. বলেন, “নিশ্চয় কাফেরের চামড়ার পূরত্ব 
বেয়াল্লিশ হাত, তার দাঁত উল্থদ পাহাড় সদৃশ এবং জাহান্নামে 
তার উপবেশনস্থল মক্কা ও মদীনার মধ্যন্থল বরাবর ৷” 
(তিরমিযী-২৫৭৭) 


বৰ্ণ 


694 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


ও কুৎসিত হয়ে যাবে৷ আল্লাহ বলেন, 


005 ED SALT IES ly 
“আগুন তাদের মুখমণ্ডল দগ্ধ করবে এবং তারা তাতে বীভৎস 
আকার ধারণ করবে” (সূরা মুমিনুন-১০৪) 

এ আয়াতের ব্যাখ্যায় নবী করীম সা. বলেন, 

CLS G3 th) Lag ELS S= Ul S25 CES UN a3 
Sw ALT > Ha 

“তাদের মুখমণগুল এরকমভাবে দগ্ধ হবে যে, উপরের ঠোট 

আগুনের উত্তাপে মাথার মধ্যস্থলে চলে যাবে এবং নীচের ঠোট 

নাভী পর্যন্ত নেমে যাবে” (আল মুস্তাদরাক-২৯৭১) 

সুতরাং মুমিনমাত্রই এসকল ভয়ানক আযাব থেকে পরিত্রাণ 

পেতে সচেষ্ট হবে। একনিষ্ঠভাবে আল্লাহর আনুগত্যে মনোনিবেশ 

করবে। কেননা, আল্লাহর শাস্তি অবশ্যম্ভাবী; যা কখনো প্রতিহত 

হবার নয়। 


পরিতাপ, 
শান্তি ভোগ ও একে অন্যের দৈহিক বিবর্ণতা প্রত্যক্ষের ফলে 
তাদের অনুতাপ আরো বৃদ্ধি পাবে। 

695 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


ভিন্নরকম শাস্তি 


আল্লাহ তা‘লা জাহান্নামীদের শাস্তি প্রদানের ধাপগুলো সবিস্তারে 
বর্ণনা করেছেন। জান্নাতের নেয়ামতসমূহের স্পষ্ট বিবরণ 
শুনিয়েছেন; যা আল্লাহ তালার চরম ন্যায়-নিষ্ঠার বহিঃপ্রকাশ ৷ 
না। 

তবে এটা ঠিক, আল্লাহর দয়া তাঁর ক্রোধের অগ্রগামী, তাঁর ক্ষমা 
তাঁর শান্তির অগ্রগামী; কিন্তু তাঁর গ্রেফতার অত্যন্ত কঠিন এবং 
তাঁর শাস্তি বড়ই যন্ত্রণাদায়ক । 


* জাহান্নামে শাস্তির কী সেই ধাপসমূহ? 
* সবিস্তারে বর্ণনার পেছনে কী প্রজ্ঞা? 
* এতদসত্তববেও অগ্নিবাসীর অবস্থা কী? 


ভূমিকা 

জাহান্নামে অপরাধীদের প্রভ্বলন দীর্ঘ ও কঠিন করতে সেখানে 
আল্লাহ বিভিন্ন রকম শাস্তির ব্যবস্থা করেছেন কুরআনুল কারীমে 
সেগুলো তিনি স্পষ্টরূপে বর্ণনা করেছেন, 


696 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


বিশাল হাতুড়ি দিয়ে আঘাত 
আল্লাহ বলেন, 


CE SE HOE EEL HE } 
AS © 25 LG 10,3 3 ES opel EOE LS 
MA alk Fa 


“অতএব যারা কাফের, তাদের 
জন্যে আগুনের পোশাক তৈরি 
করা হয়েছে। তাদের মাথার 
ওপর ফুটন্ত পানি ঢেলে দেওয়া 
হবে। ফলে তাদের পেটে যা 
আছে, তা এবং চর্ম গলে বের 
হয়ে যাবে। তাদের জন্যে 
আছে লোহার হাতুড়ি ৷” (সুরা 


প্রতীকী চিত্র 


হ্ত্ব ১৯-২১) জাহান্নামের হাতুড়ি হবে আরও বিশাল 


সুতরাং জাহান্নামে কাফেরদেরকে চাবুক এবং লোহার গরম ও 
ভারী হাতুড়ি দিয়ে আঘাত করে তাদের দেহ ছিন্নবিচ্ছিন্ন করা 
হবে। পুনরায় দেহ গঠন করে আবার একইভাবে আঘাত করে 
তাকে ছিন্নবিচ্ছি্ন করা হবে। এভাবেই চলতে থাকবে তার 
শান্তি । 


697 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


দঞ্ধ হওয়ার পর নতুন চামড়া পুনস্থাপন 

আগুনে দগ্ধ হবার ফলে অগ্নিবাসীর দেহের চামড়া পুড়ে যাবে। 

চামড়া ব্যথা অনুভবের অন্যতম অঙ্গ। তাই পুনর্দগ্ধ করতে 

তদস্থলে নতুন চামড়া পুনস্থাপন করা হবে। 

আল্লাহ বলেন, 

BE SLE HELLS tld a3 

Fo) E CH ABLES TANS EO 
ON sell) 

“এতে সন্দেহ নেই যে, আমার নিদর্শনসমূহের প্রতি যেসব লোক 

অস্বীকৃতি জ্ঞাপন করবে, আমি তাদেরকে আগুনে নিক্ষেপ করব। 

তাদের চামড়াগুলো যখন ভ্বলে-পুড়ে যাবে, তখন আবার তা 

করতে থাকে নিশ্চয়ই আল্লাহ মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময় ৷” 

(সুরা নিসা-৫৬) 


698 


www.islamerpath.wordpress.com 


Contents 


us উপরোক্ত আয়াতটি চিকিৎসা বিজ্ঞানে আল-কুরআনের 
বিস্ময়কর এক বৈশিষ্ট্যরূপে সুপ্রসিদ্ধ হয়েছে। 
গবেষণায় জানা গেছে, দেহের উপরিভাগ হওয়ায় চামড়াই ব্যথা- 
যন্ত্রণা অনুভবের একমাত্র অঙ্গ। চামড়া যদি তিন ডিগ্রির উপরে 
দগ্ধতার শিকার হয়, তবে তা অনুভূতি শক্তি হারিয়ে ফেলে। 
ফলে শাস্তি অব্যাহত থাকা দগ্ধ চামড়ায় কোনো প্রভাব ফেলে 
না। এ কারণেই ব্যথার অনুভূতি অব্যাহত রাখার উদ্দেশ্যে আল- 
কুরআনে নতুন চামড়া পুনস্থাপনের কথা বলা হয়েছে। 


699 


www.islamerpath.wordpress.com 


Contents 


আল্লাহ বলেন, 

40 ANG IEG OCS IAL, 3 
NY - ১৬:5 

“নিশ্চয় আমার কাছে আছে শিকল ও অগ্নিকুণ্ড । গলগ্রহ হয়ে 

যায় এমন খাদ্য এবং যন্ত্রণাদায়ক শান্তি৷” (সূরা মুযযাম্মিল 

১২,১৩) 


ve -V)\ MATA ESD OLE Er 
ET RE CO EE ION EET 
নিয়ে যাওয়া হবে ফুটন্ত পানিতে, অতঃপর তাদেরকে আগুনে 


জ্বালানো হবে” (সূরা গাফির-৭১,৭২) 
অপর আয়াতে, 


Por 


LORIE SOPOT IITA > 
1s 


LA- tN: Al EOL 
EEE TEEN ENS SC 
আস্বাদন কর ৷” (সূরা ক্কামার-৪৭,৪৮) 


700 


www.islamerpath.wordpress.com 


Contents 


EISELE BSAA EO ALI FEI a SE 
a2 


LA- 5 Al LOG 251895 
“নিশ্চয় অপরাধীরা পথভ্রষ্ট ও বিকারগ্রস্ত। যেদিন তাদেরকে মুখ 
হেঁচড়ে টেনে নেয়া হবে জাহান্নামে, বলা হবে- অগ্নির খাদ্য 
আস্বাদন কর ৷” (সূরা ক্কামার-৪৭,৪৮) 
এসময় তাদের হাত-পা বাঁধা থাকবে, যা তাদের যন্ত্রণাকে আরো 
বাড়িয়ে দেবে। 


আল্লাহ বলেন, 
HOH As G52 NIE 


A 
NARA 


Sins TIO FAAS AGTH 

v৫- "৭ RAGE 2) 435 

বিতর্ক করে, তারা কোথায় ফিরছে? যারা কিতাবের প্রতি এবং 

যে বিষয় দিয়ে আমি রাসূলদেরকে প্রেরণ করেছি, সে বিষয়ের 

প্রতি মিথ্যারোপ করে। অতএব, সত্বরই তারা জানতে পারবে। 
701 


www.islamerpath.wordpress.com 


Contents 


যখন বেড়ি ও শৃঙ্খল তাদের গলদেশে পড়বে । তাদেরকে টেনে 
নিয়ে যাওয়া হবে ফুটন্ত পানিতে অতঃপর তাদেরকে আগুনে 
জ্বালানো হবে৷” (সূরা গাফির ৬৯-৭২) 


ফুটন্ত পানি দিয়ে বিগলিতকরণ 

অপরাধীদের শরীরে ফুটন্ত পানি ঢেলে দেওয়া হবে, ফলে তাদের 
নাড়িভুঁড়ি ও পাকস্থলী গলে ছিন্নবিচ্ছিন্ন হয়ে যাবে। আল্লাহ 
বলেন, 

ESD 22% Ue 0 ELE ELS Li LAN ¥ 


+1 OVE IIL BIOL A 

.- ১৭ 
“অতএব যারা কাফের, তাদের জন্যে আগুনের পোশাক তৈরি 
করা হয়েছে। তাদের মাথার ওপর ফুটন্ত পানি ঢেলে দেওয়া 
হবে। ফলে তাদের পেটে যা আছে, তা এবং চর্ম গলে বের হয়ে 
যাবে” (সূরা হজ্ব-১৯,২০) 


মুখবয়ব দগ্ধকরণ 

চেহারা মানুষের সর্বশ্রেষ্ঠ অঙ্গ। আর তাই নবী করীম সা. কারো 
চেহারায় আঘাত করতে নিষেধ করেছেন। জাহান্নামে 
অপরাধীদের চেহারাসমূহ আগুনে দগ্ধ করা হবে৷ আল্লাহ বলেন, 


702 


www.islamerpath.wordpress.com 


Contents 


GE SILLS 2b} 
iio EO 
“আগুন তাদের মুখমণ্ডল দগ্ধ 


করবে এবং তারা তাতে বীভৎস 
আকার ধারণ করবে।” (সূরা 


EE ORL 
“এবং যে মন্দ কাজ নিয়ে আসবে, তাকে অগ্নিতে অধঃমূখে 
নিক্ষেপ করা হবে। তোমরা যা করছিলে, তারই প্রতিফলন 
তোমরা পাবে” (সূরা নামল-৯০) 
অন্যত্ৰ বলেন, 


32425) 


0 nll KO BELLE LIS SI TG bt al 
“তাদের জামা হবে দাহ্য আলকাতরার এবং তাদের মুখমণ্ডলকে 
আগুন আচ্ছন্ন করে ফেলবে ৷” (সূরা ইবরাহীম-৫০) 
eds বলেন, 


BH SAEBIYS IH IOAT L b 8G LEA 


LEE TBD LS 


703 


www.islamerpath.wordpress.com 


Contents 


“যে ব্যক্তি কেয়ামতের দিন তার মুখ দ্বারা অশুভ আযাব ঠেকাবে 
এবং এরূপ জালেমদেরকে বলা হবে, তোমরা যা করতে তার 
স্বাদ আস্বাদন কর! সে কি তার সমান, যে এরূপ নয়?” (সূরা 
যুমার-২৪) 
ওপরন্তু কেয়ামতের ময়দানে তাদেরকে অন্ধ, বধির ও মুক করে 
উঠানো হবে। আল্লাহ বলেন, 
LIES SG CL L385 EF ABN RSLS} 
av :5l MN 4G ORS STONE Ee CE 
দিয়ে চলা অবস্থায়, অন্ধ অবস্থায়, মুক অবস্থায় এবং বধির 
অবস্থায়। তাদের আবাসস্থল হবে জাহান্নাম । যখনই নিৰ্বাপিত 
হওয়ার উপক্রম হবে আমি তখন তাদের জন্যে অগ্নি আরও বৃদ্ধি 
করে দেব” (সূরা ইসরা-৯৭) 


জাহান্নামের শৃঙ্গে উঠতে বাধ্য করা হবে 
এটাও হবে একপ্রকার অগ্নি-শান্তি । আল্লাহ বলেন, 


\: MAO ELLE | 
“আমি সত্ত্বরই তাকে শাস্তির পাহাড়ে আরোহণ করাব।” (সূরা 
মুদ্দাছছির-১৭) 


704 


wwuw.islamerpath.wordpress.com 


চেহারা কালো ও কুৎসিত করে দেওয়া হবে 
পরকালে অগ্নিবাসীর চেহারাগুলো কালো কুৎসিত করে দেওয়া 
হবে । আল্লাহ বলেন, 

AS SEAT AG 2 5 15 LS 55 


dl IE Mss KS IE FE 


“ 


P\ 


led as 
“সেদিন কোনো কোনো মুখ উজ্জ্বল হবে, আর কোনো কোনো 
মুখ হবে কালো । বস্তুতঃ যাদের মুখ কালো হবে, তাদের বলা 
হবে, তোমরা কি ঈমান আনার পর কাফের হয়ে গিয়েছিলে? 
এবার সে কুফরীর বিনিময়ে আযাবের স্বাদ গ্রহণ কর” (সূরা 
আলে ইমরান-১০৬) 
সেই বীভৎস ও কুৎসিত চেহারা দেখে মনে হবে, তাদের 
DL AB 


SIL EEL 


0 in ELIE SEIS LG ¥ 


৮৩2 £5 


SN pls OAT EAMG 

“আর যারা সঞ্চয় করেছে অকল্যাণ অসৎ কর্মের বদলায় সে 

পরিমাণ অপমান তাদের চেহারাকে আবৃত করে ফেলবে। কেউ 

নেই তাদেরকে বাঁচাতে পারে আল্লাহর হাত থেকে। তাদের 
705 


www.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


মুখমণ্ডল যেন ঢেকে দেওয়া হয়েছে আঁধার রাতের টুকরো দিয়ে । 
এরা হলো জাহান্নামবাসী। এরা এতেই থাকবে অনন্তকাল ।” 
(সূরা ইউনুস-২৭) 


আগুন কাফেরদের বেষ্টন করে রাখবে 
সামনে-পেছনে উপরে-নীচে সবদিক থেকেই আগুন তাদেরকে 
পরিবেষ্টন করে রাখবে ৷ আল্লাহ বলেন, 


023 43 CE Sh AE বুল 9 

CIE LIL ILS SANA TEES 2 
00: Sa) EE 

“যেদিন আযাব তাদেরকে ঘেরাও করবে মাথার ওপর থেকে 

এবং পায়ের নীচ থেকে৷ আল্লাহ বলবেন, তোমরা যা করতে, 

তার স্বাদ গ্রহণ কর” (সূরা আনকাবুত-৫৫) 

অন্যত্ৰ বলেন, 


Gz 


Fe AS 2 IE Ns cL 25 FILA 0¥ 


1:5) 4 S50 
“তাদের জন্যে ওপর দিক থেকে এবং নীচের দিক থেকে 
আগুনের মেঘমালা থাকবে। এ শাস্তি দ্বারা আল্লাহ তাঁর 
বান্দাদেরকে সতর্ক করছেন যে, হে আমার বান্দাগণ, আমাকে 
ভয় কর!” (সূরা যুমার-১৬) 
আরও বলেন, 
706 


www.islamerpath.wordpress.com 


Contents 


4 BAIL A LE SY SIAL BIEL ¥ 
of iS Cal 

“তারা আপনাকে আযাব ত্বরান্বিত করতে বলে; অথচ জাহান্নাম 

কাফেরদেরকে ঘেরাও করছে” (সূরা আনকাবুত-৫৪) 


আগুনের প্রাচীর 
জাহান্নামে আগুনের প্রাচীর কাফেরদেরকে অবরোধ করে রাখবে, 
ফলে তারা সেখান থেকে কখনই বের হতে পারবে না । আল্লাহ্‌ 
বলোনা 

Vales ee L220 DANEEL IA} 


El 


487 ৩০৫ BANAT ESE LG 

‘৭: AS) 
“আমি জালেমদের জন্যে অগ্নি প্রস্তুত করে রেখেছি, যার বেষ্টনী 
তাদেরকে পরিবেষ্টন করে থাকবে। যদি তারা পানিয় প্রার্থনা 
করে, তবে পুঁজের ন্যায় পানিয় দেওয়া হবে যা তাদের মুখমণ্ডল 
দ্ধ করবে। কত নিকৃষ্ট পানিয় এবং খুবই মন্দ আশ্রয় ৷” (সূরা 
কাহফ-২৯) 


হৃদয় জ্বালিয়ে দেবে 
707 


www.islamerpath.wordpress.com 


Contents 


জাহান্নামে অপরাধীদের দেহ বিশালকায় হবে, এতদসত্ত্বেও 
আগুন তাদের অন্তরীক্ষে গিয়ে পৌঁছুবে । আল্লাহ বলেন, 


AOL LINGO LEIS 


Vv-£: hl KOEN FALE IOS EEA 
I oo ne Es CO 
কি জানেন, পিষ্টকারী কী? এটা আল্লাহর প্রভ্বলিত অগ্নি, যা 
হৃদয় পর্যন্ত পৌঁছুবে।” (সূলা হুমাযা ৪-৭) 
পুড়তে পুড়তে যখন অন্তর পর্যন্ত পৌঁছুবে, তখন তার দেহ 
পুনর্গঠন করে দেওয়া হবে। 
অন্য আয়াতে আল্লাহ বলেন, 


HOG EIOLLL HG O73 


eu 
“আমি তাকে দাখিল করব অগ্নিতে। আপনি কি বুঝলেন অগ্নি 
কী? এটা অক্ষত রাখবে না এবং ছাড়বেও না। মানুষকে দগ্ধ 
করবে৷” (সূরা মুদ্দাছছির ২৬-২৯) 
এখানে ‘অক্ষত রাখবে না’ অর্থ, হাড়, মাংস ও মস্তিষ্ক সবকিছুই 
আগুন দগ্ধ করে ফেলবে। 
নবী করীম সা. থেকে বর্ণিত একটি হাদিসেও উপরোক্ত বিষয়ের 
প্রতি ইঙ্গিত পাওয়া যায় । 


708 


www.islamerpath.wordpress.com 


Contents 


EA 4 544 d BIS Ite Ld BE 2B al des JO 
Hl 6 bs oh 5 1 GS HE UE EE Hd Shs 
J J be SF 5 154 3 SE ME Gis 6S I 

A i ME ME Es HS SBR Ml 
তিনি বলেন, “যে ব্যক্তি ছুরিকাঘাতে আত্মহত্যা করল, জাহান্নামে 
সে অনন্ত-অসীমকাল তার পেটে ছুরিকাঘাত করতে থাকবে। যে 
বিষপানে আত্মহত্যা করল, জাহান্নামে সে অনন্ত-অসীমকাল 
বিষপান করে মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে থাকবে৷ যে পর্বত-চূড়া 
থেকে পড়ে আত্মহত্যা করল, জাহান্নামে সে অনন্ত-অসীমকাল 
আগুনে নিপতিত হতে থাকবে৷” (মুসলিম-৩১৩) 


লজ্জা ও পরিতাপ 

পরকালে কাফেররা যখন অগ্নি প্রত্যক্ষ করবে, তখন তারা 
নিদারুণ লজ্জিত ও চরম অনুতপ্ত হবে। কিন্তু সেখানে তাদের 
(তা জে কাজে তে থয বহ 


“ন 20 ৰ > পু “5 দ্‌ 1 
AX Vole SS SUE J 33 


©OABY LL WE LNA 
Eien 


709 


wwuw.islamerpath.wordpress.com 


“বস্তুতঃ যদি প্রত্যেক অপরাধী 
যখন আযাব দেখবে, তখন তার 
কাছে যদি এত পরিমাণ থাকে 
যা আছে সমগ্র জমিনের মাঝে, 
তবে অবশ্যই সেগুলো নিজের 
মুক্তির বিনিময়ে দিতে চাইবে 
আর গোপনে গোপনে অনুতাপ 
করবে। বস্তুতঃ তাদের জন্য 
সিদ্ধান্ত হবে ন্যায়সঙ্গত এবং 
তাদের ওপর জুলুম হবে না।” 
(সূরা ইউনুস-৫৪) 

she DO J oll :d JES LL pss AIL slg: BY JG 
Slt SoS 5: JES xi: 52d fay GUE cS Las o))l 


BUS sa ral Ale 
নবী করীম সা. বলেন, “কেয়ামতের দিন কাফেরকে সামনে 
এনে বলা হবে, তোমার যদি জমিন-ভর স্বর্ণ ভাণ্ডার থাকত, তুমি 
কি আজ সেগুলো তোমার মুক্তিপণ হিসেবে দিতে চাইতে? সে 
বলবে, হ্যাঁ. তাকে বলা হবে, আমি তো দুনিয়াতে তোমার কাছে 
এর চেয়েও ক্ষুদ্র ও সামান্য বস্তু চেয়েছিলাম..” (বুখারী-৬১৭৩) 
অর্থাৎ দুনিয়াতে আল্লাহ তোমার কাছে ঈমান ও আল্লাহর 
একত্ববাদের সত্যায়ন চেয়েছিলেন । একনিষ্ঠভাবে তাঁরই এবাদত 


710 


www.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


কামনা করেছিলেন; যা তোমার জন্য অতি সামান্য ও অনেক 
সহজ ছিল, আর তুমি তা না করে মিথ্যারোপ করেছ ও বিমুখ 
থেকেছ। সুতরাং তোমার কোনো মুক্তিপণই আজ গৃহীত হবে 
না। 


আগুনে নাড়িভুড়ি ছিড়ে পড়বে 
আত্মপ্রদর্শনের উদ্দেশ্যে সৎকাজের আদেশকারী অসদুদ্দেশ্যবান 
লোকদের ক্ষেত্রে এরূপ শাস্তি প্রযোজ্য হবে। নিজের 
খোদাভীরুতা প্রদর্শনের উদ্দেশ্যে সে লোকদের মাঝে সৎকথা 
বলে বেড়াত, কিন্তু গোপনে সে নিজেই অসৎকাজে লিপ্ত হতো। 
shi 8 BS 0S BH Gl Fy JFL SE: Be Jb 
5S G S158 1 Bl al oid SIN SEL 39s LSU 59 
SL Js LG Kd So AS so55dlh SS pf ab 
5s Sl oF Hs 351 Ys Sagal 3 
নবী করীম সা. বলেন, “কেয়ামতের দিন ব্যক্তিকে এনে 
জাহান্নামে নিক্ষেপ করা হবে, অতঃপর তার পেটের নাড়িভুড়ি 
ছিন্নবিচ্ছিন্ন হয়ে যাবে, গাঁধা যেমন চাকার পেছনে ঘুরতে থাকে, 
সেও এগুলোর পেছনে ঘুরতে থাকবে। অগ্নিবাসী তার কাছে 
সমবেত হয়ে বলবে, হে অমুক, তুমি কি সৎকাজের আদেশ ও 
অসৎকাজ থেকে নিষেধ করতে না? সে বলবে, হ্যাঁ. করতাম। 
তবে অপরকে সৎকাজের আদেশ করে আমি তা পালন করতাম 

711 


www.islamerpath.wordpress.com 


না এবং অন্যকে নিষেধ করে নিজে তাতে লিপ্ত হতাম ৷” 
(মুসলিম-৭৬৭৪) 
crx Uf OF US amd HE FEL Ale cf rf Sh: BY UE 
lil 
নবী করীম সা. বলেন, “আমি আমর বিন আমের খ্যায়ীকে 
আগুনে তার নাড়িভূড়ি ছিড়ে ফেলতে দেখেছি দুনিয়াতে সে 
সর্বপ্রথম জন্তু ছেড়েছিল।” (বুখারী-৪৩৪৭) 
অর্থাৎ সে মূর্তির নামে পশু ছেড়ে দিত, কেউ সেগুলো ব্যবহার 
ও তাতে আরোহণ করতে পারত না। আমর বিন লুহাই সে-ই 
সর্বপ্রথম এ কুসংস্কার চালু করে এবং মানুষ পরবর্তীতে তা 
অনুসরণ করতে শুরু করে। কঠিন আযাবের ফলে তার 
নাড়িভূঁড়ি ছিড়ে পড়বে এবং সে তার চারপাশে প্রদক্ষিণ করতে 
থাকবে। 


জাহান্নামে উপাস্যও উপাসনাকারীর সঙ্গী হবে 

কাফের ও মুশরেকরা তাদের পূজ্য মূর্তি ও উপাস্যগুলোকে মহান 
মনে করত তাদের নামে পশু বলি দিত তাদের খুশি করতে 
জান-মাল ব্যয় করত মনে করত, তারা উপকার ও অপকারের 
প্রভু। কেয়ামতের দিন আল্লাহ তালা তাদের সাথে তাদের 
উপাস্যদেরকেও জাহান্নামে নিক্ষেপ করবেন তারা তো নিজেরাই 
মুক্ত হতে পারবে না, তবে অন্যদের কী করে মুক্ত করবে? 


712 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


আল্লাহ বলেন, 
ls ELLE AA 93 3 TILE UG LE) } 


ETN Ss HE 55 


Aa - AA isl EO Es 
“তোমরা এবং আল্লাহর 
কর, সেগুলো জাহান্নামের 
ইন্ধন। তোমরাই তাতে প্রবেশ 
করবে। এই মূর্তিরা যদি উপাস্য 
হতো, তবে জাহান্নামে প্রবেশ 
করত না। প্রত্যেকেই তাতে 
চিরস্থায়ী হয়ে পড়ে থাকবে” 
(সূরা আম্বিয়া ৯৮-৯৯) 


চিৎকার ও আর্তনাদ 
জাহান্নাম থেকে বের হওয়ার আশায় তারা সেখানে চিৎকার 
করতে থাকবে৷ আল্লাহ বলেন, 


713 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


SAKES KEENE GB S35 
HIE L IL FEES HS 
rv 25 KO pd 2 APIS 
“সেখানে তারা আর্ত-চিৎকার করে বলবে, হে আমাদের 
পালনকর্তা, বের করুন আমাদেরকে, আমরা সৎকাজ করব, 
পূর্বে যা করতাম, তা করব না । (আল্লাহ বলবেন) আমি কি 
তোমাদেরকে এতটা বয়স দেইনি, যাতে যা চিন্তা করার বিষয় 
চিন্তা করতে পারতে? ওপরন্ত তোমাদের কাছে সতর্ককারীও 
আগমন করেছিল। অতএব আস্বাদন কর। জালেমদের জন্যে 
কোনো সাহায্যকারী নেই ৷” (সূরা ফাতির-৩৭) 
হায় নিয়তি! কোথায় মূর্তির সামনে তোমাদের সেই ক্রন্দন ও 
মিনতি?! রাসূলদের মিথ্যাচারণ কী উপকার করেছে তোমাদের?! 


পাপের স্বীকারোক্তি 
শাস্তি প্রত্যক্ষ করে তারা তাদের ভ্রষ্টতা ও কুফুরী স্বীকার করে 
নেবে আল্লাহ বলেন, 


BILGE A ASCII UG} 


ES 


V)- )+ :SUll EO PEAS ESN 


714 


www.islamerpath.wordpress.com 


Contents 


“তারা আরও বলবে, যদি আমরা শুনতাম অথবা বুদ্ধি খাটাতাম, 

তবে আমরা জাহান্নামবাসীদের মধ্যে থাকতাম না। অতঃপর 

তারা তাদের অপরাধ স্বীকার করবে। জাহান্নামীরা দূর হোক!” 

(সূরা মুলক ১০-১১) 

অন্য আয়াতে আল্লাহ বলেন, 

ES AGG C5 Ce SH G5 16 ¥ 
5 


১:৮ - ১: pA Cit POE 
en NEE OO হে আমাদের 
পালনকর্তা, এ থেকে আমাদেরকে উদ্ধার করুন; আমরা যদি 
পুনরায় তা করি, তবে আমরা গোনাহগার হব।” (সূরা মুমিনুন 
১০৬-১০৭) 

MLL LA বরং বলা হবে, 


AsO SO SLES CALS IG 
“তোমরা ধিকৃত অবস্থায় এখানেই পড়ে থাক এবং আমার সাথে 
কোনো কথা বলো না৷” (সূরা মুমিনুন-১০৮) 


715 


wwuw.islamerpath.wordpress.com 


3S) nail WES 5 BIG IGG UG Ec, 
£ 2 7 i 


তোমরা তোমাদের পালনকর্তাকে বল, তিনি যেন আমাদের 
থেকে একদিনের আযাব লাঘব করে দেন। রক্ষীরা বলবে, 
আসেননি? তারা বলবে, হ্যাঁ..! রক্ষীরা বলবে, তবে তোমরাই 
দোয়া কর। বস্তুতঃ কাফেরদের দোয়া নিস্ফলই হয়।” (সূরা 
গাফির ৪৯-৫০) 


মৃত্যু কামনা 
716 


www.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


শত আকুতির পরও যখন শাস্তি লাঘব হবে না, তখন তারা 
নিস্কৃতির উদ্দেশ্যে মৃত্যুকামনা করবে৷ আল্লাহ বলেন, 
i PAT EAA IAN SNELL 
3251 &O HSE SI IIE A IIIT} 
A 


শেষ করে দিন। সে বলবে, নিশ্চয় তোমরা চিরকাল থাকবে৷” 


(সূরা যুখরুফ-৭৭) 
তাদের বলা হবে, 
Fe SABLE 2 BN 26 es 


MERA OFF 
“এতে প্রবেশ কর অতঃপর তোমরা সবর কর অথবা না কর, 
উভয়ই তোমাদের জন্য সমান। তোমরা যা করতে তোমাদেরকে 
কেবল তারই প্রতিফল দেওয়া হবে।” (সূরা ত্বর-১৬) 


অতি সংকীর্ণ স্থলে নিক্ষিপ্ত হবে, নড়াচড়ার সুযোগ 
থাকবেনা 
জাহান্নাম সম্পর্কে আল্লাহ বলেন, 


717 


www.islamerpath.wordpress.com 


Contents 


f lie AEE 
al EPO i HOD BE 
If % z 5S) RNG IEA লা ত 
PET SNe “ EASA FAS ACD 
\t- \¢:0G Ose ALS 
“অগ্নি যখন দূর থেকে তাদেরকে দেখবে, তখন তারা শুনতে 
পাবে তার গর্জন ও হুঙ্কার । যখন এক শিকলে কয়েকজনকে 
বাঁধা অবস্থায় জাহান্নামের কোনো সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা 
হবে, তখন সেখানে তারা মৃত্যু ডাকবে ৷ বলা হবে, আজ তোমরা 


এক মৃত্যুকে ডেকো না অনেক মৃত্যুকে ডাক” (সূরা ফুরকান 
১২-১৪) 


মিনতি ও ক্রন্দন 
আল্লাহ বলেন, 
১৭:১ OES EL} 
“সেখানে তারা আর্তনাদ ও চীৎকার করতে থাকবে৷” (সূরা হুদ- 
১০৬) 


উপদেশ, 
জাহান্নাম থেকে বাঁচো.. খেজুরের একটি অংশ দান করে 
হলেও!.. 

718 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


জান্নাত ও জাহান্নামের 
অধিকাংশ অধিবাসী নারী 


একাধিক হাদিস দ্বারা প্রমাণিত যে, জান্নাতে পুরুষদের চেয়ে 
নারীদের সংখ্যা বেশি হবে ৷ ঠিক তেমনি জাহান্নামেও ৷ 


* কীভাবে 2 
* কী প্রমাণ? 
* কী প্রজ্ঞা? 


ভূমিকা 

এবাদতের ক্ষেত্রে আল্লাহ তালা নারী-পুরুষ 

সকলকে একই স্তরে রেখেছেন। তবে 

স্বভাবগত কিছু বিষয়ে উভয়ের মধ্যে পার্থক্য 
দিয়েছেন । অধিকাংশ ক্ষেত্রে তাদের পালনীয় 

একই; যেমন পাঁচওয়াক্ত নামায, রমযানের i 
রোযা, সামর্থ্য থাকলে হজ্জ্বে গমন, যাকাত 

প্রদান ইত্যাদি । উভয়ের জন্যই ব্যভিচারে 

লিপ্ত হওয়া, মিথ্যা বলা, মদপান করা.. 


719 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


সুখরাজির প্রতিশ্রুতি দিয়েছেন। 


জিজ্ঞাসা 
রঃ জান্নাতে কারা সংখ্যাগরিষ্ঠ হবে, পুরুষ নাকি নারী? 
উত্তরঃ প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রা. এর সম্মুখে 
একবার কতিপয় লোক এ নিয়ে আলোচনা করছিল। তাদের 
আলোচনা শুনে তিনি বললেন, নবী করীম সা. কি বলেননি.. 


Se GE Gs 5S il 550 do HE SS 58 4 


» | 


E 4 5881 435 pts Gl BY sit SL SE ee 
« SH HG G5 p30 sl55 bs CG 
“সর্বপ্রথম জান্নাতে প্রবেশকারী দল পূর্নিমার চাঁদের ন্যায় উজ্জ্বল 
হবে। দ্বিতীয়দল আকাশে ননক্ষত্রসমূহের ন্যায় আলোকিত হবে। 
তাদের প্রত্যেকের জন্য থাকবে দু'জন করে স্ত্রী, মাংসের নীচে 
তাদের মস্তিষ্কের অংশগুলোও দেখা যাবে। জান্নাতে কেউ 
অবিবাহিত থাকবে না৷” (মুসলিম-৭৩২৫) 
উপরোক্ত হাদিস স্পষ্টতই প্রমাণ করে, জান্নাতে নারীগণ 
সংখ্যাগরিষ্ঠ হবে। তারা পুরুষদের চেয়ে দ্বিগুণ সংখ্যক বা 
ততোধিক হবে। 
জান্নাতে নারীদের শ্রেষ্ঠত্ব হুরদের চেয়েও অধিক হবে। এ বিষয়ে 
বিস্তারিত আলোচনা সামনে আসবে ইনশাআল্লাহ । 


720 


www.islamerpath.wordpress.com 


Contents 


জিজ্ঞাসা 
QQ অপর হাদিসে জাহান্নামে নারীদের সংখ্যাগরিষ্ঠ 

হওয়ার বিষয়টি পরিস্কারভাবে বর্ণিত হয়েছে! 
এতদুভয়ের মাঝে সামঞ্জস্য কী করে সম্ভব? 
উত্তরঃ দুনিয়াতে মূলত পুরুষদের চেয়ে নারীদের সংখ্যাই বেশী। 
হাদিসে এসেছে, কেয়ামতের পূর্বমুহূর্তে নারীদের সংখ্যা এত 
বেশী হবে যে, পঞ্চাশজন নারীর দায়িত্বভার একজন পুরুষ গ্রহণ 
করবে । বর্তমান সমাজে নারী জন্মের হার দিনদিন বৃদ্ধি পাচ্ছে। 
সম্প্রতি কোনো কোনো দেশে প্রতি পাঁচ নারীর বিপরীতে 
একপুরুষ অধিষ্ঠিত । এভাবেই সৃষ্টির ইতিহাসে নারীসম্প্রদায় 
অধিক থাকবে। অতঃপর দুনিয়ার অর্ধেক পুরুষ এবং অর্ধেক 
নারী যখন জান্নাতে প্রবেশ করবে, তখনও নারীদের সংখ্যা 
অধিকই থেকে যাবে। এভাবে জাহান্নামেও নারীদের সংখ্যা বেশী 
হয়ে যাবে। 
“জাহান্নামে নারীদের সংখ্যা বেশী হবে” কথা দ্বারা নারী 
সম্প্রদায়কে অপমান করা উদ্দেশ্য নয়; বরং নারীদের অপরাধে 
লিপ্ত হওয়া পুরুষদের তুলনায় অধিক ক্ষতিকর বিধায় সেটি বলা 
হয়েছে। 


721 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


বুদ্ধিদীপ্ত অধ্যয়ন, 
হাদিস অধ্যয়নে বুঝা যায়, নারীরাই জান্নাতে সংখ্যাগরিষ্ঠ 
থাকবে । 


722 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


জাহান্নামীদের ঝগড়া 
দুনিয়াতে তারা গুনাহ ও 


অপরাধের ক্ষেত্রে পরস্পর 
সহায়তা করত। কিন্তু 
পরকালে জাহান্নামে তাদের 
পরস্পর সম্পর্ক হবে 
সম্পূৰ্ণ বিপরীত । 


SS 


* কী অবস্থা হবে তাদের কেয়ামতের দিন? 
* কোথায় তাদের বন্ধুত্ব? 
* তারা কি পরস্পর বিবাদে লিপ্ত হবে? 


ভূমিকা 

পাপ ও অপরাধের ভিত্তিতে সৃষ্ট সম্পর্ক কেয়ামতের দিন শত্রুতা 
ও বিদ্বেষে রূপ নেবে। দুনিয়ায় আপন ও অন্তরঙ্গ বন্ধু সেদিন 
চরম শত্রুতে পরিণত হবে। 


পরস্পর অভিশাপ দান 
এদের পরিণামের বিবরণ দিতে গিয়ে আল্লাহ বলেন, 


723 


www.islamerpath.wordpress.com 


Contents 


IAG rs LS Hs KI 5} 
COE Mies DLE DEG 
to: Sa) 
“এরপর কেয়ামতের দিন তোমরা একে অপরকে অস্বীকার 
করবে এবং একে অপরকে অভিশাপ দেবে। তোমাদের ঠিকানা 
জাহান্নাম এবং তোমাদের কোনো সাহায্যকারী নেই।” (সূরা 
আনকাবুত-২৫) 
হ্যা.. একে অপরকে অভিসম্পাত করতে থাকবে। পাপিষ্ঠ যখন 
দুনিয়ায় তাকে পাপাচারে প্ররোচনাকারী বন্ধুকে দেখবে, তখন 
রাগে অগ্নিশর্মা হয়ে উঠবে কারণ, তার কারণেই আজ তার এই 
পরিণতি । অতঃপর একে অপরকে অভিশাপ দিতে থাকবে। 


নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ 
মানুষ নেতৃত্ব ও কর্তৃত্বের ক্ষেত্রে বিভেদপ্রবণ হয়ে থাকে। কেউ 
দক্ষতা, অভিজ্ঞতা ও নেতৃত্ব-যোগ্যতার বলে অনুসৃত হয়ে যায় । 
আবার কেউ দুর্বল মেধা ও অদক্ষতার ফলে অনুসারী রয়ে যায় । 
কেয়ামতের দিন পাপাচারে সকল অনুসারী তাদের 
অনসৃতদেরকে লা‘নত করবে। একে অপরকে তিরঙ্কার করবে। 
আল্লাহ বলেন, 


724 


wwuw.islamerpath.wordpress.com 


ন 


qf ঢ়, EE J বল ঞ ৰতন ত 4-০০ 
Cl HE CDE IB GE BS 


PAU LAA AA A od 22 2/1 EAA 
AOI ULGA CEA CECA LAID A LI 


অতএব, তোমরা আল্লাহর আযাব থেকে আমাদেরকে কিছুমাত্র 
রক্ষা করবে কি? তারা বলবেঃ যদি আল্লাহ আমাদেরকে সৎপথ 
দেখাতেন, তবে আমরা অবশ্যই তোমাদেরকে সৎপথ দেখাতাম। 
এখন তো আমরা ধৈর্যচ্যুত হই কিংবা সবর করি-সবই আমাদের 
জন্যে সমান আমাদের রেহাই নেই৷” (সূরা ইবরাহীম-২১) 
দুর্ভোগ, পাপিষ্ঠ নেতৃবর্গের..! ধিক, ভ্রষ্টতার জনকদের..! 


ITT #432 Misc 2 2 ef AE A 
BHU TURAL ED DMSO Lh 


725 


www.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


“যখন তারা জাহান্নামে পরস্পর বিতর্ক করবে, অতঃপর দুর্বলরা 

অহংকারীদেরকে বলবে, আমরা তোমাদের অনুসারী ছিলাম । 
তোমরা এখন জাহান্নামের আগুনের কিছু অংশ আমাদের থেকে 
নিবৃত করবে কি? অহংকারী বলবে, আমরা সবাই তো 
জাহান্নামে আছি। আল্লাহ তাঁর বান্দাদের ফয়সালা করে 
দিয়েছেন” (সূরা গাফির ৪৭-৪৮) 


অন্যত্ৰ বলেন, 
Wed EE CES 5,6 0 SESS 


SEAL HEAL AAAS SEE ACLs | 


€G 1% 4 Sl 6s iss LS 
1A - 11 :0l>3l 
“যেদিন অগ্নিতে তাদের মুখমণ্ডল ওলট পালট করা হবে; সেদিন 
তারা বলবে, হায়! আমরা যদি আল্লাহর আনুগত্য করতাম ও 
রাসুলের আনুগত্য করতাম । তারা আরও বলবে, হে আমাদের 
পালনকর্তা, আমরা আমাদের নেতা ও বড়দের কথা মেনেছিলাম, 
অতঃপর তারা আমাদের পথভ্রষ্ট করেছিল। হে আমাদের 
পালনকর্তা, তাদেরকে দ্বিগুণ শাস্তি দিন এবং তাদেরকে মহা 
অভিসম্পাত করুন৷” (সুরা আহ্যাব- ৬৬-৬৮) 
এই হলো পথভ্রষ্টদের পরিণতি । তারা তাদের আদর্শ ব্যক্তিদের 
অনুসারী ছিল। অন্যায় কাজে তাদের সাদৃশ্যতা অবলম্বন করত । 


726 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


ফলে নিজেরা পথভ্রষ্ট হওয়ার পাশাপাশি অনুসারীদেরকেও 
পথহারা করে ফেলত তাদেরকে পিতা-মাতার প্রতি আনুগত্য 
থেকে বিমুখ রাখত ৷ সন্তানদের সুশিক্ষা প্রদান ভুলিয়ে দিত। 
নামায আদায় ও রোযা পালন থেকে বারণ করত ৷ কেয়ামতের 
দিন তাদের সবার অপরাধ প্রকাশ করা হবে। সেদিন সকল 
অনুসৃত তাদের অনুসারীদের গালমন্দ ও তিরঙ্কার করবে। 
সকলেই সেদিন চরম অনুতপ্ত হবে; কিন্তু তাদের সেই অনুতাপ 
শাস্তি বৃদ্ধি ছাড়া কোনো উপকারে আসবে না। 


727 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


সর্বপ্রথম যাদের নিক্ষেপ করে 
জাহান্নামের আগুন প্রজ্বলিত করা হবে 


জাহান্নামের আগুন সর্বদা প্রস্বূলনশীল। সৃষ্টির পর থেকেই সে 
অবিরাম ভ্বলছে। কেয়ামতের দিন যখন সকল সৃষ্টির হিসাব হবে, 
তখন কিছু ব্যক্তিকে আল্লাহ নিয়ে আসবেন, যাদের মাধ্যমে 
জাহান্নামের আগুন পুন-প্রজ্বলিত করবেন। সর্বপ্রথম তাদেরকে 
জাহান্নামে নিক্ষেপ করবেন। 


* তারা কারা? 
* কী তাদের অপরাধ? 


ভূমিকা 
কৃতকর্ম গৃহীত হওয়ার প্রধান 
শর্ত হলো, কেবল আল্লাহর জন্য 
হওয়া এবং শরীয়তসম্মত পন্থায় 
হওয়া । পাশাপাশি লৌকিকতা ও 
অভিনব পদ্ধতি মুক্ত হওয়া। 
মানুষের কৃতকর্ম যদি সেমতে 
728 


wwuw.islamerpath.wordpress.com 


হয়, তবেই তার কাজ গৃহীত হবে, ব্যক্তি মুক্ত ও সফল হয়ে 
যাবে। 


শুফাই আল-আসবাহী থেকে বর্ণিত, 

ale x! 5 je 52 56 ll J>3 Sf ipod gi 
A UR DUS E> a DIS 52 gl IE ¢ lin cr JES All 
U Gs G4 IAB A Els ey SS Lb Al Bd Ps 


AD 


£2 Hl J dey lio Be A dy or Sa bie SE 


Hf 5 Eades lie Br dl doy asa Bim DoS Jl 


Hl Jy adie Bi SLi JE GU EG EG LS 5 


Ld 52 Hf EB Fong Sx ol las Lb cal lis SE 
dl Jy) asus bse LSU JE aps od BU Sl 


5 52 SES fons Gxt lle bod lis dS 29 Ul, 
dss ie Be Sn) Jl JE arms শের El oA 
HES oxy SE lame be Sal lis 3 ue bl, & dh 
] )) Ed JG sul “423 4 Le Jb f BUS tS 52 
S22 lal J dr LD px OF BY Jc ls dS 
3 Jk Ja ODA pa J 4 rn on Yb Ilr Ll 5 ot 
de adh Le Lo A tL dl 23 JUN pis Jas HM Ja 
729 


0 
8 al 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


a pl cos JE ¢ cde lS le BU JG bd Ee ds 
ES HOM dl Sts Salt dA JE Sadi ally J a 
Hts AB AE a MMS IE Beh hdd, 
dB) cRZ desl 1 gx le esl ff 4 di IB JU le 
2 ol cas JE ¢ EST BS cle BU JG 2) bh dE wl 
JT dhs eds SEU Sb, SS BAN ES Bal 
Be dS JS Gb Shey IS JS 3 lye OB Jy Of os Ys 
SHB dw S AeLb pal J25 ¢ SAS US dd Jo25 dh 
dh Joins Sad HOU A 3, iS dd JS dM JB SS 
Bd doe) or fF IS YS AB sg OB Jy Of off 
Jl oe 5 GE UD Sf 53 bl b JES G5, Ye 

ll ss 
“একদা মসজিদে নববীতে প্রবেশ করে দেখলাম, একজন 
লোকের পাশে অনেকলোক জমায়েত হয়েছে। জিজ্ঞেস করলাম, 
কে উনি? বলল, আবু হুরায়রা! অতঃপর আমি গিয়ে তার সামনে 
বসলাম, তিনি মানুষের কাছে হাদিস বর্ণনা করছিলেন । বর্ণনা 
শেষে নির্জন হলে জিজ্ঞেস করলাম, সত্য ও সত্যের 
প্রতিপালকের দোহাই দিয়ে বলছি, আমাকে এমন একটি হাদিস 
বলুন যা আপনি নবী করীম সা. এর মুখ থেকে শুনেছেন এবং 


730 


www.islamerpath.wordpress.com 


Contents 


উত্তমরূপে জেনেছেন ও বুঝেছেন! আবু হুরায়রা বললেন, হ্যাঁ. 
অবশ্যই আমি তোমাকে এমন একটি হাদিসই শুনাব, যা নবী 
করীম সা. আমার কাছে বর্ণনা করেছেন আর আমি তা 
উত্তমরূপে বুঝেছি ও জেনেছি। অতঃপর তিনি একটি দীর্ঘশ্বাস 
টেনে কিছুক্ষণ নীরব রইলেন। অতঃপর স্বাভাবিক হয়ে বলতে 
লাগলেন, আমি তোমাকে এমন একটি হাদিস বলব, যা আল্লাহর 
রাসূল আমাকে বলেছেন, “সেদিন আমি এবং তিনি একটি কক্ষে 
বসা ছিলাম। সাথে তৃতীয় কেউ ছিল না।” অতঃপর আবু 
হুরায়রা আরো একটি দীর্ঘশ্বাস টেনে কিছুক্ষণ নীরব রইলেন। 
অতঃপর স্বাভাবিক হয়ে নিজের চেহারা মুছলেন। বললেন, হ্যাঁ..! 
আমি তোমাকে এমন একটি হাদিস বলব, যা আল্লাহর রাসূল 
আমাকে বলেছেন, “সেদিন আমি এবং তিনি একটি কক্ষে বসা 
ছিলাম সেখানে তৃতীয় কেউ ছিল না।” অতঃপর তিনি পুনরায় 
গেলেন । এভাবে তার অবস্থা অস্বাভাবিক রূপ নিচ্ছিল । কিছুক্ষণ 
পর স্বাভাবিক হয়ে বলতে লাগলেন, নবী করীম সা. আমার 
কাছে বর্ণনা করেছেন যে, 

“নিশ্চয় কেয়ামতের দিন আল্লাহ তা‘লা বিচারকার্য সম্পাদনের 
জন্য অবতরণ করবেন সকল উম্মত সেদিন নতজানু থাকবে। 
সর্বপ্রথম যাদের ডাকা হবে, তারা হলো কুরআন সংরক্ষণকারী, 
আল্লাহর রাস্তায় নিহত এবং অঢেল ধনৈশ্বর্যের অধিকারী । 


731 


wwuw.islamerpath.wordpress.com 


আল্লাহ তা‘লা কুরআনের 
পাঠককে বলবেন, আমার 
রাসূলের ওপর অবতরণকৃত 
কিতাব কি আমি তোমাকে 
শেখাইনি? সে বলবে, অবশ্যই 
হে প্রতিপালক! আল্লাহ 
বলবেন, তবে তুমি তোমার 
জ্ঞান অনুপাতে কী আমল 
করেছ? সে বলবে, আমি 
কুরআন পড়তাম। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলেছ! 
ফেরেশতাগণও বলবে, তুমি মিথ্যা বলেছ! আল্লাহ বলবেন, বরং 
তুমি তো এই উদ্দেশ্যে পড়েছ যে, লোকে তোমাকে ক্বারী বলবে; 
আর তা তো তোমাকে বলা হয়েছে! অতঃপর ধনৈশ্বর্যের 
অধিপতিকে সামনে এনে 
আল্লাহ বলবেন, আমি কি 
তোমাকে ধন সম্বদ দিয়ে 
অমুখাপেক্ষী করিনি? সে বলবে, 
অবশ্যই হে প্রতিপালক! তবে 
তুমি আমার দেওয়া সম্পদ 
পেয়ে কী আমল করেছ? সে বলবে, আমি আত্মীয়দের দেখাশুনা 


732 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


করেছি, দান সাদকা করেছি! আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছ! 
ফেরেশতাগণও বলবে, তুমি মিথ্যা বলছ! আল্লাহ বলবেন, বরং 
তোমার উদ্দেশ্য ছিল, লোকে যেন তোমাকে দানবীর বলে; আর 
সেটা তোমাকে বলা হয়েছে! 
অতঃপর আল্লাহর পথে নিহত 
ব্যক্তিকে উপস্থিত করে বলা 
হবে, কী উদ্দেশ্যে তুমি যুদ্ধ 
করেছ? সে বলবে, জিহাদের 
আদেশ হয়েছে, তাই আমি 
আপনার পথে যুদ্ধ করতে 
করতে নিহত হয়েছি। আল্লাহ 
বলবেন, তুমি মিথ্যা বলছ! ফেরেশতাগণও বলবে, তুমি মিথ্যা 
বলছ! আল্লাহ বলবেন, বরং তোমার উদ্দেশ্য ছিল, লোকে যেন 
বলে, অমুক অত্যন্ত সাহসী যোদ্ধাউ 

আবু হুরায়রা বলেন, অতঃপর আল্লাহর রাসূল আমার হাঁটুতে 
কেয়ামতের দিন সর্বপ্রথম এই তিনব্যক্তিকে নিক্ষেপ করে 
জাহান্নামের আগুন প্রভ্বলিত করা হবে।” (তিরমিযী-২৩৮২) 


বুঝা গেল, কৃতকর্মে নিয়তের গুরুত্ব অপরিসীম । সকল কাজের 
পূর্বে নিয়তকে সংশোধন করে নেয়া অপরিহার্য। সবসময় 
অন্তরিচ্ছা নির্ভেজাল রাখা উচিত । 

733 


www.islamerpath.wordpress.com 


Contents 


বুদ্ধিদীপ্ত বাণী, 
প্রকৃত নিষ্ঠাবান সে, যে আপন সৎকর্মগুলোও গোপন রাখে 
ঠিকযেমন তার অসৎকর্মের কথা গোপন রাখে। 


734 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


যে সকল অপরাধে জাহান্নাম প্রতিশ্রুত 


আল্লাহ তা‘লা মানুষের হেদায়েতের জন্য দুনিয়াতে অসংখ্য নবী 
রাসূল প্রেরণ করেছেন। রাসূল কোনোসময় নিজের মন থেকে 
বানিয়ে কিছু বলেন না; যা বলেন, সবই আল্লাহর প্রেরিত ওহি। 
মানুষের কৃত অপরাধ বিভিন্ন ধরণের হয়ে থাকে, কিছু আল্লাহর 
অধিকারের সাথে সংশ্লিষ্ট আর কিছু বান্দার অধিকারের সাথে 
সম্পৃক্ত । সকল অপরাধই লিপিবদ্ধ হচ্ছে; ছোট-বড় কোনো 
গুনাহই বাদ যাচ্ছে না। কতিপয় অপরাধীদের ব্যাপারে ভয়াবহ 
শাস্তির হুশিয়ারী বর্নিত হয়েছে। 


* সেই অপরাধগুলো কী? 
* কারা সেই অপরাধী? 
* অন্যান্য অপরাধের তুলনায় এগুলোর শাস্তি কঠিন কেন? 


ভূমিকা 
পালনকর্তা মানুষের বাহ্যিক-আভ্যন্তরীণ সকলকিছু সম্পর্কে 
জ্ঞাত। বিচারে আল্লাহ থেকে অধিক ন্যায়পরায়ণ কেউ নয়। 


735 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


বিচারক । যেসব অপরাধে কঠিন শাস্তির কথা বর্ণিত হয়েছে, 
সেগুলো হলো- 


eo CA oe 


EATS ESE TO ECE 
৭: > 
“আল্লাহ ন্যায়পরায়ণতা, সদাচরণ এবং আত্মীয়-স্বজনকে দান 
করার আদেশ দেন এবং তিনি অশ্লীলতা, অসঙ্গত কাজ এবং 
অবাধ্যতা করতে বারণ করেন। তিনি তোমাদের উপদেশ দেন 
যাতে তোমরা স্মরণ রাখ” (সুরা নাহলো-৯০) 
সুতরাং যে ব্যক্তি বিচারকার্যে দুর্নীতি করল, অবিচার করল, 
অন্যায় করল, ঘুষ নিয়ে অসত্যকে সমর্থন করল, অবশ্যই সে 
নিজের ঠিকানা জাহান্নামে নির্ধারণ করল। 


736 


www.islamerpath.wordpress.com 


Contents 


d sil eb 61 3 ob HL Sto; BSE il: BG I 
HEE SIE Hl S56 455 4 SE Bl G5 eG HE 

JOU # JE Le LL 5 50S 
নবী করীম সা. বলেন, “বিচারকবৃন্দ তিনদলে বিভক্ত- একদল 
জান্নাতে এবং দুইদল জাহান্নামে যাবে। যে বিচারক ন্যায় জেনে 
তদনুযায়ী রায় দিয়েছে, সে জান্নাতে যাবে। যে বিচারক সত্য 
জেনেও অবিচার করেছে, সে জাহান্নামে যাবে। যে বিচারক না 
জেনে না বুঝে বিচার করেছে, সেও জাহান্নামে যাবে।” (আবু 
দাউদ-৩৫৭৫) 


নবীজীর ওপর মিথ্যারোপ 
জালহাদিস বর্ণনা করে তা আল্লাহর রাসূলের বাণী বলে প্রচার 
করা চরম অপরাধ ও নিদারুণ গর্হিত কাজ। এর ক্ষতির 
ব্যাপকতা বলার অপেক্ষা রাখে না; শরীয়তের বিধিবিধানে 
গরমিল দেখা দেবে। ধর্মীয় গুরুত্বপূর্ণ বিষয়াবলীতে সংশয় 
প্রকাশ পাবে। এ কারণেই নবী করীম সা. এ ধরণের অপরাধীর 
জন্য জাহান্নামের প্রতিশ্রুতি দিয়েছেন। 

ULB oats Je PAS or SB ce IHASGY : Be JG 
বলেছেন, “আমার নামে মিথ্যা বলো না! যে আমার নামে মিথ্যা 
বলবে, অবশ্যই সে জাহান্নামে প্রবেশ করবে” (বুখারী-১০৬) 


737 


www.islamerpath.wordpress.com 


অন্যায়ভাবে হত্যা 
হত্যা একটি নির্মম অপরাধ ৷ কেয়ামতের দিন সর্বপ্রথম মানুষের 
রক্তের ফায়সালা হবে। 


রেখেছেন” (সূরা নিসা-৯৩) 

de Jb dl eS nbs J de lynessl CHE Of J: Be JO 
ls FU de LE sm J Sly MG Pale 

নবী করীম সা. বলেন, “সকল জ্রিন-ইনসান যদি একজন 

মুমিনকে হত্যা করতে একত্র হয়, তবে সকলকেই আল্লাহ 


738 


www.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


জাহান্নামে নিক্ষেপ করবেন হত্যাকারী ও হত্যার আদেশদাতার 
জন্য আল্লাহ জান্নাত হারাম করেছেন।” (আল মুস্তাদরাক-৮০৩৬ 


সুদ ভক্ষক সম্প্রদায় 

ইসলাম একটি পূৰ্ণাঙ্গ 
জীবনবিধান। ধর্ম, সমাজ, 
অর্থনীতি. সকল বিষয়ের সুস্পষ্ট 
নির্দেশনা ইসলামে বিদ্যমান। যার 
একটি সুদ নিষিদ্ধ হওয়া । আল্লাহ St 


বলেন, 
SS sys SS WISE le 
I) £ EE 


LEG SET se UTE To 


‘v০ ORE 
“আল্লাহ তা‘লা ক্ৰয়-বিক্ৰয় বৈধ করেছেন এবং সুদ হারাম 
করেছেন। অতঃপর যার কাছে তার পালনকর্তার পক্ষ থেকে 
উপদেশ এসেছে এবং সে বিরত হয়েছে, পূর্বে যা হয়ে গেছে, তা 
তার তার ব্যাপার আল্লাহর ওপর নির্ভরশীল । আর যারা পুনরায় 
সুদ নেয়, তারাই জাহান্নামে যাবে। তারা সেখানে চিরকাল 
অবস্থান করবে” (সূরা বাক্কারা-২৭৫) 


739 


www.islamerpath.wordpress.com 


Contents 


UB gon boy cd dy) bs IHG Ell cdl isl: BY J 

bl Sls SLL NL dl ex I nil J madly Ob Yl 
নবী করীম সা. বলেন, “তোমরা সাতটি ধ্বংসাত্মক বিষয় থেকে 
বেঁচে থাকো । সকলেই জিজ্ঞেস করল, সেগুলো কী হে আল্লাহর 
(বুখারী-২৬১৫) 


আল্লাহ বলেন, 
SE LAAN ES SCENE} 
JHE BT Es SPT GSS খু 


a SEY HH IO Cs i EY 
all EO UAAL DE DESIG LB IS 

Y*- 1৭ 
“হে ঈমানদারগণ, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে 
গ্রাস করো না। কেবলমাত্র তোমাদের পরস্পরের সম্মতিক্রমে যে 
ব্যবসা করা হয় তা বৈধ । আর তোমরা নিজেদের কাউকে হত্যা 
করো না। নিঃসন্দেহে আল্লাহ তালা তোমাদের প্রতি দয়ালু 


740 


www.islamerpath.wordpress.com 


Contents 


আর যে কেউ সীমালঙ্ঘন কিংবা জুলুমের বশবর্তী হয়ে এরূপ 
করবে, তাকে খুব শীঘ্রই আগুনে নিক্ষেপ করা হবে। এটা 
আল্লাহর পক্ষে খুবই সহজসাধ্য” (সুরা নিসা ২৯-৩০) 


জালেমদের পক্ষে অবস্থানকারী 
জুলুম বা অবিচারের পরিণাম 
খুবই ভয়াবহ। আল্লাহ তালা I 
জুলুমকে নিজের ওপর হারাম গাল 
করেছেন। পাশাপাশি বান্দাদের 
ওপরও তা নিষিদ্ধ করেছেন। 
সুতরাং কাউকে তার রিযিক, 
সম্মান, প্ৰসিদ্ধি কিংবা চাকুরীর 
ক্ষেত্রে অবিচার করা অথবা অবিচারকের পক্ষে অবস্থান 
কঠিন অপরাধ ৷ আল্লাহ বলেন, 
BAG INST YY AN ITS 
NY :১০৯ EG LAIBLE " ) 93 
“আর পাপিষ্ঠদের প্রতি ঝুঁকবে না। নতুবা তোমাদেরকেও 
আগুনে ধরবে। আর আল্লাহ ব্যতীত তোমাদের কোনো বন্ধু 
নেই । অতএব, কোথাও সাহায্য পাবে না।” (সুরা হুদ-১১৩) 
অর্থাৎ জালেমদের থেকে কোনোরূপ সহায়তার আশা করো না। 


তাদের দ্বারা প্রতারিত হয়ো না। যদি তোমরা তা কর, তবে 
741 


Hee 


ু 


পল 


Wwww.islamerpath.wordpress.com 


Contents 


অবশ্যই জাহান্নাম তোমাদের পাকড়াও করবে। আল্লাহর আযাব 
থেকে কেউ তোমাদের রক্ষা করতে পারবে না। 


জীবজন্তুকে শান্তি প্রদান 
J. UMS cl 3b > EF 5p Hal aie: Br JE 
Blix or Bb ST BY. ee Hin VY, etl 
. Nl 
নবী করীম সা. বলেন, “জনৈক মহিলা একটি বিড়াল ছানাকে 
বন্দি করেছিল। এমতাবস্থায় মহিলার মৃত্যু হলে মহিলা 
জাহান্নামে প্রবেশ করেছিল। বন্দি করে সে বিড়ালছানাকে 
কোনো খাদ্য দেয়নি, পানি দেয়নি। জমিন থেকে ঘাষ (বা 
পোকামাকড়) খাওয়ার জন্য ছেড়েও দেয়নি ৷” (বুখারী-২২৩৬) 


বস্তরবাহী নগ্নদেহ বিশিষ্ট নারী এবং মানুষকে প্রহারকারী 
সম্প্রদায় 
অশ্লীলতা ও বেহায়াপনা সমাজে অনৈতিক কর্মকাণ্ড উক্কিয়ে 
দেয়। এ থেকে রক্ষা পেতে আল্লাহ তা‘লা মানুষকে পর্দা পালন 
ও সতিত্ব বজায় রাখার আদেশ করেছেন। 
বেপর্দা ও অর্ধনগ্ন নারীদের ব্যাপারে নবীজী জাহান্নামের সংবাদ 
দিয়েছেন । তেমনি মানুষকে কষ্ট প্রদানকারী, লাঠি ও চাবুক দিয়ে 
প্রহারকারীদের ব্যাপারেও একই বাণী শুনিয়েছেন। 

742 


www.islamerpath.wordpress.com 


Contents 


f° নক 


Lo 4 £5 i 281 A te Ji B& dhl d5 JE 
NA EG EE ELE EGS AO S544 Al 63% 
I es OE Ys LEYS di Sadi Lenk Sy 


A155 MS 5 bs I Ue) 
তিনি বলেন, “জাহান্নামী দু'টি দল এখনো আমি দেখিনি; 
একদলের সাথে ষাঁঢ়ের লেজসদৃশ চাবুক থাকবে, যা দিয়ে সে 
মানুষকে প্রহার করবে। আর 
বস্তবাহী নগ্ন নারী সম্প্রদায়, 
যারা নিজেরাও হেলেদুলে 
থাকবে এবং অন্যদেরও আকৃষ্ট 
করবে, তাদের মুণ্ড একপেশে 
মতো হবে; জান্নাত দূরের কথা, 
জান্নাতের সুঘাণও তারা পাবে না, অথচ জান্নাতের সুগন্ধি তো 
এত এত দূর থেকেই অনুভব করা যায়৷” (মুসলিম-৫৭০৪) 
এখানে প্রহার বলতে অন্যায়ভাবে প্রহার উদ্দেশ্য । ন্যায়সঙ্গতভাবে 
শিষ্টাচার শিক্ষাদানকল্পে প্রহার বৈধ ৷ আল্লাহ বলেন 


§ 5 LOERLE 05 PEEING EBTY 
“ব্যভিচারিণী নারী ও ব্যভিচারী পুরুষ; তাদের প্রত্যেককে একশ’ 
করে বেত্রাঘাত কর” (সূরা নূর-২) 


743 


wwuw.islamerpath.wordpress.com 


আত্মহত্যা 
আত্মহত্যা করা চরম অপরাধ । যে 
কোনো পদ্থায় মানুষ নিজেকে 
হত্যা করুক; কবীরা গুনাহ 
হিসেবে বিবেচিত হবে। 
JE lor: Bip gor 
ls LUG 43 S25 ae Ob S50 FB x cp SNF 0 
Fe 0d lig 0 S tnd Ll FB ls So 09 US 
Sle 42 S SAE BUA Las JE 09 laf U5 lle WE 
lal US lle UG se 06S Sb 
নবী করীম সা. বলেন, “যে পর্বতচূড়া থেকে পড়ে আত্মহত্যা 
করল, জাহান্নামে সে অনন্ত-অসীমকাল আগুনে নিপতিত হতে 
থাকবে। যে বিষপানে আত্মহত্যা করল, জাহান্নামে সে অনন্ত- 
অসীমকাল বিষপান করে মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে থাকবে। যে 
ব্যক্তি ছুরিকাঘাতে আত্মহত্যা করল, জাহান্নামে সে অনন্ত- 
অসীমকাল তার পেটে ছুরিকাঘাত করতে থাকবে৷” (মুসলিম- 
৫৪8৪২) 


জ্ঞান অন্বেষণে অনিষ্ঠা 


744 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


এখলাছ ও সুন্নতের অনুসরণই আমল কবুল হওয়ার মূল শর্ত। 
দ্বীনী জ্ঞান অন্বেষণ হলো সর্বোৎকৃষ্ট আমল; কারণ তা নবীদের 
ত্যাজ্যসম্পদ এবং মুমিনদের হেদায়েতের পথ। নিষ্ঠা ও 
সৎনিয়তের ফলে তা বৃদ্ধি পায়। কিন্তু এ জ্ঞান অন্বেষণে যার 
ভিন্ন উদ্দেশ্য থাকে, আত্মপ্রদর্শন কিংবা প্ৰসিদ্ধি অর্জনকল্পে যে এ 
পথ বেছে নেয়, নিঃসন্দেহে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত 
SY) bcs Y dl a3 4 Gre be Ue ds cp: BB J 

Ll en Ll Bp Et Gl on lo 
নবী করীম সা. বলেন, “কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য যে জ্ঞান 
অর্জন করা হয়, তা যদি কেউ দুনিয়ার তুচ্ছ লাভের আশায় 
অর্জন করে, তবে কেয়ামতের দিন সে জান্নাতের সুঘাণও পাবে 
না৷” (আবু দাউদ-৩৬৬৬) 


স্বর্ণরূপার পাত্রে পান 
আল্লাহ তা‘লা মানুষের জন্য 
উৎকৃষ্ট বিষয়সমূহ বৈধ 
করেছেন। মানুষের 
খাদ্যগ্হণের জন্য অগণিত 
দিয়েছেন। সুতরাং স্বর্ণরূপার পাত্র ব্যতীত সকল পবিত্র পাত্র 
দিয়ে এগুলো পানাহার বৈধ। 


745 


wwuw.islamerpath.wordpress.com 


Jb Sx S mi bl Ladly ADULT S or dl: BY JE 

টে 
নবী করীম সা. বলেন, “যে ব্যক্তি স্বর্ণ ও রূপার পাত্রে পান 
করল, নিশ্চয় সে তার পেটে আগুন প্রবেশ করাল ।” (ইবনে 
হিব্বান-৫৩৪২) 


অহংকার 
অহংকার হলো, অন্যকে ছোট, হেয় ও তুচ্ছ মনে করা। 
অহংকার মানুষকে অপরের অধিকার স্বীকৃতি দানে বাঁধা সৃষ্টি 
করে। অহংকার আত্মীয়তার বন্ধন মিলনে অন্তরায় হয়। কখনো 
কখনো অহংকার সাধারণ দরিদ্র মানুষদের সাথে মিলে জামাতে 
নামায আদায় করা থেকেও বিরত রাখে । 
81): JG Nes dx lop SEB Alor 2 lo 
Us JUV G3 S335 Lp ls S S50 of Sl] bls Sls) 
Aa 3 bls cl 29 bh an a8 Jl ol 
ণ lee llin iri dA at G4 gel 9 bt; 
SS Se B S53 a SBS U9 GE SSIS al S SSS 
(stl 


Contents 


হাদিসে কুদসী বর্ণনা করতে গিয়ে নবীজী বলেন, “আল্লাহর বাণী, 


অহংকার হলো আমার চাদর, মহত্ব হলো আমার অঁচল। 
746 


www.islamerpath.wordpress.com 


Contents 


এতদুভয়ের কোনো একটি নিয়ে যদি কেউ টানাটানি করে, 
তাকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। যে আমার দিকে এক 
বিঘা আসবে, আমি তার দিকে একহাত নিকটবর্তী হ্ব। যে 
আমার দিকে একহাত নিকটবর্তী হবে, আমি তার দিকে দুইহাত 
নিকটবর্তী হব। যে আমার দিকে হেটে আসবে, আমি তার দিকে 
দ্রুত যাব। যে আমার দিকে দ্রুত আসবে, আমি তার দিকে 
দৌড়ে যাব। যে আমাকে মনে মনে স্মরণ করবে, আমিও তাকে 
মনে মনে স্মরণ করব। যে আমাকে জনসমাবেশে স্মরণ করবে, 
আমি তাদের চেয়ে উন্নত ও উৎকৃষ্ট সমাবেশে তাকে স্মরণ 
করব” (ইবনে হিব্বান-৩২৮) 


বাস্তবতা, 
যে সৎকর্ম করল, তা নিজের জন্যই করল। 
যে অসৎ করল, তার শাস্তি তাকেই ভোগ করতে হবে। 


747 


wwuw.islamerpath.wordpress.com 


জাহান্নাম থেকে মুক্ত সর্বশেষ ব্যক্তি 


নবী করীম সা. কেয়ামতের বিস্তারিত বিবরণ শুনিয়েছেন। মুমিন 
মাত্রই এগুলো পড়ে অধিক পরিমাণে আনুগত্য ও এবাদতে 
মনোনিবেশ করবে। অসৎকর্ম পরিত্যাগ করবে। নবী করীম সা. 
সর্বশেষ জাহান্নাম থেকে মুক্ত ও সর্বশেষ জান্নাতে প্রবেশকারী 
লোকের বিবরণ শুনিয়েছেন! 


* কী তার বিবরণ? 
* জাহান্নাম থেকে কীভাবে মুক্তি পাবে? 
* জান্নাতে তার সুখ কীরূপ হবে? 


ভূমিক 
নবী করীম সা. কখনো নিজ থেকে তৈরি করে কিছু বলেননি 
সাহাবীগণ তাঁকে প্রশ্ন করতেন, তিনি উত্তর দিতেন। একদা 


¢ al rx oD 67 dn dl dy b bl JG: Jb 5,2 gf or 

dz bY IG. Cole 3 3 dl S Ol $2) JE 

Y 16. (ole 533 od SALLY 3 SG ols J) JE dl 
748 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


) \ 
U3 AO AM eof DIS ALD poz 97 SE) JE Al dy) b 
OF cr E23 idl Ua UF 00 ES il Ld 1s OF 2 
bile US XVI oda G53 call Laz OF op hag pl La 
Ab S05 09543 Ka) Uf I55 Om Bl yds S Mls 
Sd els olde buy Uf BG by bol gx UKe lin dee 
rs Sr by sl 09943 KU) Uf 23 Om I yal 
f Co ' ্‌ি 
ag Spl olen, 6 cr Ul 05U ES Ml Jy) JE ae 
4s Et) bl Slaxdl B55 Se AH a3. dw dm pall 
) 
JE Slax dd Pe EY JEAN doa bh BE Cle 
don Gh pen PALL Al nbs dV eal 55 da Y Ul 
of 50s ole cm sll ope ME 13] G> 2 ff J 3 
Al dN) df Y of ads OF of Eo Of 5) op SU op 
JUL Ge Ml p> 2 8T LO esha Pz4 Of HOU 
male ue phocal SB ed 33d Fs ofl x St of 
2 Gms ddl G2 SLL SUS O75 SLL sled JE se 
bss ls 4) GS 5 Db US UU Ye m3 ie 
of abot OL AL U3 Ml 6a Jl BE UN oo gers Brot 


+ 
EY 


EIB or m3 Bra ox DLT Y Ses Y 53 ot ls 
749 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


3 of eof 35 nll 55 RL Pb BL S25 ©) b AS Mn U9 
0 Ja 43 eae dhe DB Basle pol cl Aly ont SS 
Sl xd opt ALLY ney Y Jd ond GIS US bc 
dl BEC du fT Ed LU Sle YEG 
ll i FLL Gl ©) hf SS SM Ml be SK 
Y 2 b 53 Il be o3l ol b lls ext ALS Y Of fj 5 
1 of as I 1B Soins S> Fr ly B Sl Gl St 
2 kd JU send lS ops OF J5 US S53 13% US dl, 
(ae diag EL la A IE GUN a gas Gx srs lis 

Js 221 Hl AT DS 52 Hl JG 

আবু হুরায়রা রা. হাদিসটি বর্ণনা করতে গিয়ে বলেন, “কিছু 
আমরা কি আমাদের প্রতিপালককে দেখতে পাব? উত্তরে তিনি 
বললেন, আকাশে যখন কোনো মেঘ না থাকে, তখন সূর্য 
দেখতে তোমাদের কোনো কষ্ট হয়? বলল, না হে আল্লাহর 
রাসূল! বললেন, আকাশে যখন কোনো জলধর না থাকে, 
পূর্ণিমার রাত্রিতে তখন চাঁদ দেখতে তোমাদের অসুবিধা হয়? 
তারা বলল, না হে আল্লাহর রাসূল! বললেন, নিশ্চয় 
পালনকর্তাকে তোমরা সেভাবেই পরিষ্কাররূপে দেখবে। 
কেয়ামতের দিন সকল মানুষকে একত্র করে আল্লাহ বলবেন, 

750 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


যারা বস্তুর পূজা করত, তারা যেন তাদের পেছনে পেছনে চলে 
যায়! অতঃপর যারা সূর্যের পূজা করত তারা সূর্যের পেছনে, যারা 
অনুসারী ছিল তারা শয়তানের পেছনে পেছনে (জাহান্নামে) চলে 
যাবে। অবশেষে এই উম্মত অবশিষ্ট থাকবে, যাদের মাঝে 
মুনাফিকরাও অবস্থান করবে। অতঃপর প্রতিপালক অপরিচিত 
আকৃতিতে এসে বলবেন, আমিই তোমাদের প্রভু! অতঃপর তারা 
বলবে, আমরা আল্লাহর কাছে তোমার থেকে আশ্রয় চাচ্ছি। এই 
আমরা আমাদের প্রতিপালক না আসা পর্যন্ত এখানেই দাঁড়ালাম । 
আমাদের প্রতিপালক এলে আমরা ঠিকই চিনতে পারব। 
তঃপর আল্লাহ তাদের পরিচিত আকৃতিতে তাদের সামনে 
আসবেন। বলবেন, আমিই তোমাদের প্রতিপালক! অতঃপর 
তারা বলবে, আপনিই আমাদের প্রতিপালক! অতঃপর তারা তাঁর 
অনুসরণ করবে। সিরাত স্থাপন করা হবে। সর্বপ্রথম আমিই 
(নবীজী) তা অতিক্ৰম করব। সেদিন সকল রাসূলের মুখে 
থাকবে, ‘হে আল্লাহ! রক্ষা করুন! হে আল্লাহ! রক্ষা করুন!” 
সিরাতের ওপর ধারালো লোহা, পেরেক ও সা'দান বৃক্ষের ন্যায় 
কাঁটা বিছানো থাকবে৷ তোমরা কি সা'দান বৃক্ষের কাঁটা দেখেছ? 
সবাই বলল, হ্যাঁ.. হে আল্লাহর রাসূল! বললেন, সেগুলো হবে 
সা'দান বৃক্ষের কাঁটার মতো; তবে সেগুলোর বড়ত্ব সম্পর্কে 
আল্লাহ ছাড়া কেউ অবগত নয়। আমল অনুযায়ী সেগুলো 
মানুষকে আঘাত করবে। কেউ অসৎকর্মের দরুন ধ্বংস হয়ে 
hed 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


যাবে। কেউ আঘাতপ্রাপ্ত হয়েও মুক্তি পেয়ে যাবে। অতঃপর 
যখন আল্লাহ সকল মানুষের বিচারকার্য সমাধা করবেন এবং 
জাহান্নাম থেকে ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ সাক্ষ্যদানকারীদের মধ্যে 
যাদের বের করার ইচ্ছা; বের করতে চাইবেন, তখন 
ফেরেশতাদেরকে তাদের বের করার আদেশ করবেন। 
ফেরেশতাগণ তাদেরকে সেজদার চিহ্ন দেখে চিহ্নিত করে বের 
করবেন। জাহান্নামের জন্য আল্লাহ সেজদার চিহ্ন দগ্ধকরণ 
জাহান্নাম থেকে বের করা হবে। অতঃপর তাদের ওপর 
‘জীবনপানি’ নামক এক পানিয় ঢালা হবে। ফলে তারা বহমান 
পানিতে উদগত চারাগাছের মতো উঠতে থাকবে। একব্যক্তি 
জাহান্নামে উপুড় হয়ে মুখের ওপর আগুনে দগ্ধ হতে থাকবে। 
সে বলবে, হে প্রতিপালক! জাহান্নামের দুর্গন্ধ আমার জন্য 
বিষাক্ত হয়ে গেছে। তার প্রভ্বলন আমাকে দগ্ধ করে দিয়েছে। 
সুতরাং আমার চেহারাটুকু জাহান্নামের আগুন থেকে সরিয়ে 
দিন। এভাবে সে অবিরাম দোয়া করতে থাকবে প্রতিপালক 
বলবেন, আমি যদি তোমার দোয়া গ্রহণ করে নিই, তবে আর 
কিছু চাইবে না তো? সে বলবে, আপনার মর্যাদার শপথ, এছাড়া 
আর কিছুই চাইব না। অতঃপর তিনি তার চেহারা আগুন থেকে 
ফিরিয়ে দেবেন। এরপর সে বলতে থাকবে, হে প্রতিপালক, 
আমাকে জান্নাতের দরজার নিকটবর্তী করুন! প্রতিপালক 
বলবেন, তুমি তো বলেছিলে, আর কিছু চাইবে না? ধিক হে 
752 


www.islamerpath.wordpress.com 


Contents 


আদমসন্তান! কত অবিশ্বসন্ত তুমি! অবিরাম আল্লাহর কাছে সে 
এভাবে দোয়া করতে থাকবে। অতঃপর আল্লাহ বলবেন, যদি 
তোমার আবেদন পূর্ণ করি, তবে আর কিছু চাইবে না তো? সে 
বলবে, না হে প্রতিপালক, আপনার মর্যাদার শপথ, আমি আর 
কিছুই চাইব না। অতঃপর আল্লাহ তার কাছ থেকে ওয়াদা ও 
বিভিন্ন প্রতিশ্রুতি নেবেন যেন আর কিছু না চায় । অতঃপর তিনি 
তাকে জান্নাতের দরজার নিকটবতী করবেন। অতঃপর সে 
জান্নাতের সুখ-শান্তি প্রত্যক্ষ করে কিছুকাল (যতদিন আল্লাহ 
চান) চুপ থাকবে। অতঃপর বলবে, হে প্রতিপালক! আমাকে 
জান্নাত প্রবেশ করান! তখন প্রতিপালক বলবেন, তুমি কি 
ইতিপূর্বে প্রতিশ্রুতি দাওনি- আর কিছুই চাইবে না? ধিক তোমার 
হে আদমসন্তান, কত অবিশ্বস্ত তুমি! সে বলবে, হে প্রতিপালক, 
আমাকে সৃষ্টির অভাগা বানাবেন না। এভাবে সে দোয়া করতে 
থাকবে । শেষপর্যন্ত প্রতিপালক হাসবেন । আর তিনি কারো জন্য 
হাসলে তাকে জান্নাতের অনুমতি দিয়ে দেবেন। জান্নাতে প্রবেশ 
করার পর তাকে বলা হবে, তুমি এসব থেকে কিছু চাও! সে 
চাইবে । অতঃপর বলা হবে, তুমি ওসব থেকে কিছু প্রার্থনা কর, 
সে প্রার্থনা করবে চাইতে চাইতে তার সকল আশা পূরণ হয়ে 
যাবে। অতঃপর প্রতিপালক তাকে বলবেন, তুমি যা চেয়েছ, তা 
তোমার, সাথে আরও দশগুণ! 

আবু হুরায়রা রা. বলেন, এই ব্যক্তিটিই সর্বশেষ জান্নাতে প্রবেশ 
করবে” (বুখারী-৬২০৪) 

753 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


জাহান্নামে প্রবেশ করার পর মুক্তি প্ৰাপ্ত 
S08 dN) A) Y JE cm 0 op leat; JE B el J 
IE AMSAT JE sa J ss x2 ed 0 be pL on 
SE ANIA S JE ss os lili oy bol on BS 
50 bl on BS 
নবী করী সা. বলেন, “আল্লাহ বলবেন, যে ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ 
বলেছে এবং তার অন্তরে গমের দানা পরিমাণ ঈমান আছে, 
তাকে জাহান্নাম থেকে মুক্ত কর! যে ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ বলেছে 
এবং তার অন্তরে যবের দানা পরিমাণ ঈমান আছে, তাকে 
জাহান্নাম থেকে মুক্ত কর! যে ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ বলেছে এবং 
তার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে, তাকেও 
জাহান্নাম থেকে মুক্ত কর!” (মুসলিম-৪৯৯) 


NE 


754 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


আগুন । তাদেরকে মৃত্যুর আদেশও দেওয়া হবে না যে, তারা 
মরে যাবে এবং তাদের থেকে তার শাস্তিও লাঘব করা হবে না। 
আমি প্রত্যেক অকৃতজ্ঞকে এভাবেই শাস্তি দিয়ে থাকি৷” (সূরা 
ফাতির-৩৬) 


LEE SERE LOLELAS 
“আর যে লোক তা অস্বীকার করবে এবং আমার 


নিদৰ্শনগুলোকে মিথ্যা প্রতিপন্ন করার প্রয়াস পাবে, তারাই হবে 
জাহান্নামবাসী; অনন্তকাল সেখানে থাকবে৷” (সূরা বাক্কারা-৩৯) 


ভরসা, 
আল্লাহর উপর পূর্ণ ভরসাই ব্যক্তিকে উত্তম কাজের উৎসাহ দেয় 
এবং বিপদে ধৈর্যের প্রেরণা দেয় । 


755 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


মুমিনগণ যখন জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের সুখ-শান্তি, মধু, 
পানিয় ও যাবতীয় বিলাসিতায় তারা মগ্ন থাকবে, আল্লাহর দর্শন 
লাভে ধন্য হবে, অপরদিকে জাহান্নামাবাসীও জাহান্নামে প্রবেশ 
করে সেথায় কঠিন শাস্তি ভোগ করতে থাকে, যাক্ধুম আহরণ 
করবে, সেসময় তাদের পরস্পর কিছু কথাবিনিময় হবে। 


* কী সেই সম্বোধন? 
* উভয় দলের অবস্থা কীরূপ হবে? 
* কীভাবে সেই আহ্বানের সমাপ্তি হবে? 


ভূমিকা 

আল্লাহ তা‘লা মুমিনদেরকে জান্নাতের অঢেল সুখ-শান্তির 
প্রতিশ্রুতি দিয়েছেন। সেখানে তারা যা চাইবে, তাই পাবে। 
তাদের নয়ন প্রীত হবে। আশা পূরণ হবে। তাদের সন্তুষ্ট করতে 
দুনিয়াতে যারা তাদেরকে ঠাণ্টাবিদ্রুপ করত, কষ্ট দিত- আল্লাহ 
জাহান্নামে তাদের অবস্থা ও আযাব প্রত্যক্ষ করাবেন। 


প্রথম সম্বোধন 
756 


wwuw.islamerpath.wordpress.com 


সেটি হবে জান্নাতবাসীর পক্ষ থেকে। 

কেননা, তারা জান্নাতের সুখ-শান্তি 

উপভোগ করতে থাকবে। আল্লাহর 

প্রতিশ্রুতি সত্যরূপে পাবে। কারণ, 

সুখ ও জাহান্নামের শাস্তি সত্য। 

জান্নাতবাসী সেখানে দুনিয়াতে তাদের 

দোষারোপ ও মিথ্যা প্রতিপন্নকারী 

ব্যক্তিদের ব্যাপারে পরস্পর জিজ্ঞাসা 

করবে । যারা নির্বিঘ্নে ও নিশ্চিন্তে দুনিয়ায় 

অসত্য সাব্যস্ত করত। সৎ ও অসতের 

মাঝে পার্থক্য নির্ণয়ে অনাগ্রহী ছিল। জাহান্নামবাসীদের প্রতি 
EET UT 
EEE MEE TEEN 


5 


৮ ০9 পু ক ie 2 ie i প্ৰ 
FS ol ES Ee BEE 235% i 25) 


to - tt: EOLA TSL 

“জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে বলবে, আমাদের সাথে 

আমাদের প্রতিপালক যে ওয়াদা করেছিলেন, তা আমরা সত্য 
757 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


পেয়েছি! অতএব, তোমরাও কি তোমাদের প্রতিপালকের ওয়াদা 
সত্য পেয়েছ? তারা বলবে, হ্যাঁ.! অতঃপর একজন ঘোষক 
জালেমদের ওপর ৷ যারা আল্লাহর পথে বাধা দিত এবং তাতে 
বক্রতা অন্বেষণ করত। তারা পরকালের বিষয়েও অবিশ্বাসী 
ছিল।” (সূরা আ’রাফ ৪8-৪৫) 


দ্বিতীয় সম্বোধন 
থেকে জান্নাতীদের প্রতি 


সম্বোধন । যাদের সৎকর্ম ও 
অসৎকর্ম বরাবর, তারা 
জান্নাত ও জাহান্নামের 
মধ্যবতী আ‘রাফে অবস্থান করবে। তারা জান্নাতীদেরকে তাদের 
চেহারার ওজ্ভ্বল্য ও জ্যোতি দেখে চিনে নেবে। এমনকি কুৎসিত 
ও বিভৎস চেহারা দেখে জাহান্নামীদেরকেও চিনে ফেলবে তারা 
জায়াতবাসীদের ডেকে সালাম বলবে। আল্লাহ বলেন, 


HEAT ANE 4,54 el 
$0 LE HB GE 5 A I ES 


N 
bE 
NS 
2 
\n ts 
ec 
53 
\ 
\ 
N 


758 


www.islamerpath.wordpress.com 


Contents 


“উভয়ের মাঝখানে একটি প্রাচীর থাকবে এবং আ'রাফের 
উপরে অনেক লোক থাকবে তারা প্রত্যেককে তার চিহ্ন দেখে 
চিনে নেবে। তারা জান্নাতীদেরকে ডেকে বলবে, তোমাদের ওপর 
শান্তি বর্ষিত হোক। তারা তখনও জান্নাতে প্রবেশ করবে না, 
কিন্তু প্রবেশ করার ব্যাপারে আগ্রহী হবে৷” (সুরা আ’রাফ-৪৬) 


তৃতীয় সম্বোধন 

সেটি হবে আ'‘রাফবাসীর পক্ষ থেকে জাহান্নামীদের প্রতি । তারা 
যখন জাহান্নামের কঠিন শাস্তি ও জাহান্নামীদের দগ্ধ দেহগুলো 
প্রত্যক্ষ করবে, শাস্তির কঠিন দৃশ্য ও তাদের রক্ত ও দুর্গন্ধযুক্ত 
পুঁজ ভক্ষণ অবলোকন করবে, তখন প্রতিপালকের কাছে 
ফরিয়াদ করে বলতে থাকবে, হে আল্লাহ! আমাদেরকে এ সকল 
জালিমদের অন্তর্ভুক্ত করবেন না। 

তোমাদের কোনোই উপকার করতে পারেনি। তোমাদের ধন- 
সম্পদ ও প্রভাব-প্রতিপত্তি সবই নির্বিকার হয়েছে। তোমরা তো 


আজ সম্মিলিত আযাবে নিপতিত । 

Ee OC ৰ 1০47 ঢ 4 i Ts প2| > A 
2 fod Ed 55 BOSSES OSS ARS | 
ALAM i 4 Ie LRT ELSA a AT 
EAIADL RL PEP AVE GE PAA Ow 

759 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


ACEI Siok 


08 EO ELITE SANE SNE NISS 

tA - tY 
“যখন তাদের দৃষ্টি জাহান্নামীদের ওপর পড়বে, তখন বলবে, হে 
আমাদের প্রতিপালক, আমাদেরকে এ জালেমদের সাথী করবেন 
না! আ'‘রাফবাসীরা যাদেরকে তাদের চিহ্ন দ্বারা চিনবে, 
তাদেরকে ডেকে বলবে, তোমাদের দলবদল ও ওদ্ধত্য 
তোমাদের কোনো কাজে আসেনি। এরা কি তারাই; যাদের 
সম্পর্কে তোমরা কসম খেয়ে বলতে যে, আল্লাহ এদের প্রতি 
অনুগ্রহ করবেন না। প্রবেশ কর জান্নাতে । তোমাদের কোনো 
আশঙ্কা নেই এবং তোমরা দুঃখিত হবে না৷” (সূরা আ'রাফ ৪৭- 
8৯) 


চতুৰ্থ সম্বোধন @ 


সেটা হবে নিদারণ লজ্জাজনক সম্বোধন। 
সেটা আযাবে নিপতিত অবস্থায় 
জাহান্নামীদের আর্তনাদ । যখন ফুটন্ত পানি 
কণ্টক ফল ভক্ষণ করে যন্ত্রণায় কাতরাতে 
থাকবে, চিৎকার করে কাঁদতে থাকবে। 


760 


www.islamerpath.wordpress.com 


Contents 


ও উৎকৃষ্ট খাদ্য কামনা করবে জান্নাতীগণ প্রতিউত্তরে বলবে, 
তোমরা বরং আগুনেই দগ্ধ হতে থাক! তোমরাই তো সীমালজ্ঘন 
সময় অতিবাহিত করেছ, পরকালকে মিথ্যারোপ করেছ! সুতরাং 
তোমরাই চির ক্ষতিগ্রস্ত! 


আল-কুরআনের ভাষায়- 
3 ss EE HIS I 2 S56 


LA CME LAST KLE aries ET 
VCE A ARGYLE LEO Ks 
6 DL IG hE G5 LG L5H 

6) =0i% 21,5 
“জাহান্নামীরা জান্নাতীদেরকে ডেকে বলবে, আমাদের ওপর 
সামান্য পানি নিক্ষেপ কর অথবা আল্লাহ তোমাদেরকে যে রুণ্যী 
দিয়েছেন, তা থেকেই কিছু দাও তারা বলবে, আল্লাহ এই উভয় 
তামাশা ও খেলা বানিয়ে নিয়েছিল এবং পার্থিব জীবন তাদেরকে 


ধোকায় ফেলে রেখেছিল। অতএব, আমি আজকে তাদেরকে 
ভুলে যাব; যেমন তারা এ দিনের সাক্ষাতকে ভুলে গিয়েছিল 


76l 


www.islamerpath.wordpress.com 


Contents 


এবং যেমন তারা আয়াতসমূহকে অবিশ্বাস করত।” (সূরা 
আংরাফ ৫০-৫১) 

আল্লাহ আমাদেরকে সকল ফেতনা ও ভ্রষ্টতা থেকে রক্ষা করে 
দয়া ও ক্ষমার চাদরে আবৃত করে নিন..! আমীন..! 


জাহান্নামীদের বাসনা, 
“আমাদের ওপর সামান্য পানি নিক্ষেপ কর অথবা আল্লাহ 


তোমাদেরকে যে রুষী দিয়েছেন, তা থেকেই কিছু দাও ৷” 


762 


www.islamerpath.wordpress.com 


ইবলিসের পরিণাম 


ইবলিস (শয়তান) হলো সকল অনিষ্টের মূল, সকল আশা-ভরসা 
ব্যর্থকারী, সৎকর্মীদের চিরশত্রু, অপরাধীদের সহযোগী । যে 
তাকে অনুসরণ করবে, সে ধ্বংস ৷ যে তার বিরু্ধাচারণ করবে, 
সে চিরসফল। 


* কে এই শয়তান? 
* কী তার কাহিনী? 
* কেয়ামতের দিন কী হবে শয়তানের ভাষণ? 


* সে তার অনুসারীদের কী বলবে? 


তার প্রতারণা ও শক্রতা 
সম্পর্কে সতর্ক করা। তার 
কুপরিকল্পণা ও পদক্ষেপসমূহ সম্পর্কে সচেতন করা । 


763 


www.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


কেয়ামতের দিন শয়তানের পরিণতি হবে সর্বভয়াবহ। আল্লাহ্‌ 
তা'লা আমাদেরকে শয়তানের চক্রান্ত বর্ণনা করে তার প্রতি 
শত্ৰুতা পোষণের আদেশ করে বলেছেন, 
EEE I POSES CREASE 

“নিশ্চয় শয়তান তোমাদের শত্রু; অতএব তাকে শত্রু রূপেই 
গ্রহণ কর” (সূরা ফাতির-৬) 

এমনকি নবীগণ পর্যন্ত স্বীয় সন্তান ও বংশধরকে শয়তান 
সম্পর্কে সতর্ক করে গেছেন। ইয়াকুব আ. তার সন্তান ইউসুফ 
আ. কে লক্ষ্য করে বলছিলেন, 


0: hwo EEE ANS SSA 3 
“নিশ্চয় শয়তান মানুষের শত্রু” (সূরা ইউসুফ-৫) 


কাহিনীর সূত্রপাত 

শয়তান ভ্রিনজাতির অন্তর্গত । পৃথিবীতে মানুষের পূর্বে জ্বিনদের 
বসবাস ছিল। তারা বিশ্বময় অরাজকতা আর খুনাখুনি ছড়িয়ে 
ছিল। অতঃপর আল্লাহ তা‘লা ফেরেশতাদের বাহিনী প্রেরণ করে 
দিয়েছিলেন। তখন ফেরেশতাগণ ইবলিসকে বন্দি করে 
নিয়েছিল। পরবর্তীতে নিজেকে সে অতি-সংশোধিত প্রকাশ 
করলে ফেরেশতাগণের সঙ্গী হয়ে সে এবাদত করত । অতঃপর 


764 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


আল্লাহ যখন আদমকে সৃষ্টি করে সকল ফেরেশতাকে তাকে 
সেজদার আদেশ করেছিলেন, তখন তাদের মাঝে বিদ্যমান 
ইবলিস তাকে সেজদা না করে বরং অহংকার প্রকাশ করে 
বলেছিল, 
1:5) 

“আমি কি এমন ব্যক্তিকে 
সেজদা করব, যাকে আপনি 
মাটির দ্বারা সৃষ্টি করেছেন?” 
(সূরা ইসরা-৬১) 

ফলে আল্লাহ তা‘লা তাকে অভিশাপ করে স্বীয় রহমত থেকে 
বিতাড়িত করেছিলেন। পরবর্তীতে স্বীয় অহংকারে অনুতপ্ত না 
হয়ে ও প্রতিপালকের কাছে ক্ষমা না চেয়ে বরং আদম ও তার 
সন্তানদের প্রতি সে চরম প্রতিহিংসা ও বিদ্বেষ পোষণ করল। 
কেয়ামত পৰ্যন্ত আগত সকল আদমসন্তানকে পথভ্রষ্ট করে 
তাদেরকে জাহান্নামে নিয়ে যেতে মনস্থ করল । বিস্তারিত বিবরণ 
আল্লাহ কুরআনে এভাবে বর্ণনা করেছেন, 


i নত 


tas AZ ANAL 2 Ver 22 7 তে 
১5) AID CSS LE 50 2» Ls 9 } 


CFA পণ *্ £ _ 
EA IO nb os ALES LAGE LIE IBA 
765 


wwuw.islamerpath.wordpress.com 


Ks 


EEG KEIN ESSE 


SLES FPS HO IT LH IOL FS) 


HOE EM Ea . 
RO SALES O ALAIN G 2 


EE NO SEIN ALL G3 

- \) 3003) LORIE IES PE EEA) a 
\A 

“আর আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, এরপর আকার-অবয়ব, 


তৈরী করেছি। অতঃপর আমি ফেরেশতাদেরকে বলেছি, 
আদমকে সেজদা কর। তখন সবাই সেজদা করেছে, কিন্তু 
ইবলীস; সে সেজদাকারীদের অন্তর্ভুক্ত ছিল না । আল্লাহ বললেন, 
আমি যখন নির্দেশ দিয়েছি, তখন তোকে কীসে সেজদা করতে 
বারণ করল? সে বলল, আমি তার চাইতে শ্রেষ্ঠ। আপনি 
আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন এবং তাকে সৃষ্টি করেছেন 
মাটির দ্বারা । বললেন, তুই এখান থেকে যা। এখানে অহং 

করার কোনো অধিকার তোর নেই । অতএব তুই বের হয়ে যা। 
তুই হীনতমদের অন্তর্ভুক্ত । সে বলল, আমাকে কেয়ামত দিবস 
পর্যন্ত অবকাশ দিন। আল্লাহ বললেন, তোকে সময় দেওয়া 
হলো। সে বলল, আপনি আমাকে যেমন উদভ্রান্ত করেছেন, 
আমিও অবশ্য তাদের জন্যে আপনার সরল পথে বসে থাকব। 
এরপর তাদের কাছে আসব তাদের সামনের দিক থেকে, পেছন 

766 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


দিক থেকে, ডান দিক থেকে এবং বাম দিক থেকে। আপনি 
তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবেন না। আল্লাহ বললেন, বের 
হয়ে যা এখান থেকে লাঞ্চিত ও অপমানিত হয়ে । তাদের যে 
কেউ তোর পথে চলবে, নিশ্চয় আমি তোদের সবার দ্বারা 
জাহান্নাম পূর্ণ করে দিব৷” (সূরা আ'রাফ ১১-১৮) 
অতঃপর সেই ইবলিস আদম ও 
জান্নাত থেকে বের করেছিল। 
এভাবে আদমসন্তানকেও সে 
জান্নাত থেকে বের করে 
অদ্যাবধি পথভ্রষ্ট ও প্ররোচিত 
করছে। 


শয়তানের প্রতি আমাদের শত্রুতা পোষণ 

এ কারণেই আল্লাহ তা'লা আমাদেরকে তার প্রতি চরম শত্রুতা 
পোষণের আদেশ করেছেন। তার অনুগত হওয়া থেকে বারণ 
করেছেন। আল্লাহ বলেন, 


1:5৬ BOE: ASH EE) 


“শয়তান তোমাদের শত্রু; অতএব তাকে শত্রু রূপেই গ্রহণ 
কর” (সূরা ফাতির-৬) 
অন্য আয়াতে, 

767 


www.islamerpath.wordpress.com 


Contents 


BEALE LAE 
% rf Ze 

1:40 LI 

“হে বনী আদম, আমি কি তোমাদেরকে EEE যে, 

শয়তানের এবাদত করো না, সে তোমাদের প্রকাশ্য শত্রু?” 


(সুরা ইয়াছিন-৬০) 


শয়তান সৃষ্টিতে প্রজ্ঞা 
কল্যাণ ও অকল্যাণ সবই আল্লাহর সৃষ্টি । এতদুভয় সৃজন করে 
তিনি মানুষের সামনে দু’টি পথ নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ 
বলেন, 
BIOCHIM UD OCHA} 
WV ta NOLES FOE HOLS 
“শপথ প্রাণের এবং যিনি তা সুবিন্যস্ত করেছেন, তাঁর । অতঃপর 
তাকে তার অসৎকর্ম ও সৎকর্মের জ্ঞান দান করেছেন। যে 
নিজেকে শুদ্ধ করে, সেই সফলকাম হয় এবং যে নিজেকে 
কলুষিত করে, সে ব্যর্থ মনোরথ হয়।” (সুরা শামস ৭-১০) 
অন্য আয়াতে বলেন, 


768 


www.islamerpath.wordpress.com 


Contents 


Hoss YOGI So Gktiy 


SUSHI O GH AA SSH ELIE 
£)- vv col © 
“তখন যে ব্যক্তি সীমালংঘন করেছে; এবং পার্থিব জীবনকে 
অগ্রাধিকার দিয়েছে, তার ঠিকানা হবে জাহান্নাম । পক্ষান্তরে যে 
ব্যক্তি তার পালনকর্তার সামনে দন্ডায়মান হওয়াকে ভয় করেছে 
এবং খেয়াল-খুশী থেকে নিজেকে নিবৃত্ত রেখেছে, তার ঠিকানা 
হবে জান্নাত ৷” (সূরা নাযিআত ৩৭-৪১) 
ইবলিস মানুষকে চ্যালেঞ্জ করে তাদেরকে পথভ্রষ্ট করার 
অঙ্গীকার করেছে। 
HAILING 
1: VG SY Sy JESS চু 
“সে বলল, দেখুন তো, এ না সেই ব্যক্তি, যাকে আপনি আমার 
চাইতেও উচ্চ মর্যাদা দিয়ে দিয়েছেন। যদি আপনি আমাকে 
কেয়ামত দিবস পর্যন্ত সময় দেন, তবে আমি সামান্য সংখ্যক 
ছাড়া তার বংশধরদেরকে সমূলে নষ্ট করে দেব।” (সূরা ইসরা- 
৬২) 
যেন সে বলছে, যে মানুষকে আপনি সম্মান দিয়েছেন ও তাকে 


769 


www.islamerpath.wordpress.com 


Contents 


করবে, খুনাখুনি-হানাহানি করবে। আমাকে সুযোগ দিন! আমিই 
তাদেরকে অনুপ্রেরণা দেব ও প্ররোচিত করব! 

সে মুহূর্তে সঙ্গে সঙ্গে তার চ্যালেঞ্জ প্রত্যাখ্যান করে আল্লাহ তাকে 
জাহান্নামে নিক্ষেপ করতে পারতেন। কিন্তু তিনি প্রজ্ঞা অবলম্বন 
জন্য অবকাশ দিয়েছেন । আল্লাহ বলেন, 


4: HES EEE PEE 5 ue 


i (O74 sass 
এবং অশ্লীলতার আদেশ দেয়। পক্ষান্তরে আল্লাহ তোমাদেরকে 
নিজের পক্ষ থেকে ক্ষমা ও অধিক অনুগ্রহের ওয়াদা করেন। 
আল্লাহ প্রাচুর্যময়, সুবিজ্ঞ।” (সূরা বাক্কারা-২৬৮) 


বান্দাদের প্রতি আল্লাহর অনুগ্রহ 

শয়তান মানুষকে ধীরে ধীরে পথভ্রষ্টতার দিকে নিয়ে যায়। ছোট 
গুনাহ থেকে বড় গুনাহের দিকে নিয়ে যায়। এভাবে পর্যায়ক্রমে 
তাকে শিরিক পর্যন্ত পৌঁছে দেয়। কারণ, শিরিক হলো জাহান্নাম 
অবধারিত হওয়ার প্রধান উপকরণ ৷ আল্লাহ বলেন, 


)০ lL) 46NY a free et ৮ 


I 


770 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


“কোন রাসূল না পাঠানো পর্যন্ত আমি কাউকেই শাস্তি দান করি 
না” (সূরা ইসরা-১৭) 


শয়তানের পদক্ষেপ 

শয়তান ধীর পদক্ষেপে মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায় । 
ছোট অপরাধ থেকে বড় অপরাধের দিকে নিয়ে যায়। এক 
পর্যায়ে সে শিরক এ লিপ্ত হয়ে যায়, যার পরিণতি চিরস্থায়ী 


IEE ST HIE SILLA Vac ol Cis 3 
cv IES GBB ei 


7T1 


www.islamerpath.wordpress.com 


Contents 


“হে ঈমানদারগণ, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। 
যে কেউ শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে, তখন তো শয়তান 
নির্লজ্জতা ও মন্দ কাজেরই আদেশ করবে” (সূরা নূর-২১) 

এর চেয়ে সুস্পষ্ট কথা আর কী হতে পারে?!! 


ইবলিসের সিংহাসন 
নবী করীম সা. সংবাদ দিয়েছেন যে, ইবলিসের আরশ সমুদ্রে ৷ 
সেখান থেকেই মানুষকে পথভ্রষ্ট ও দিকভ্রান্ত করতে সে তার 
দলবল ও বাহিনী পাঠায় । সে তার সহযোগীদের নেতৃত্ব দেয়। 
সফলদের পুরষ্কৃত করে। 
rf bd xe be 583. 1S lS ol : 523 Pal of 
nf fe bod Cae be il. li, lS Sls : ls Bu 
a C4 Sal m3 LE EES > ST be: 5 Pl 
dy 
শয়তানের কাছে তার এক সহযোগী এসে বলে, আজ আমি 
এমন এমন করেছি, সে বলে, তুমি কিছুই করনি! অপরজন 
এসে বলে, আমি এরকম এরকম করেছি! সে বলে, তুমি কিছুই 
করতে পারনি! অন্যজন বলে, আজ অমি অমুক ও তার স্ত্রীর 
মাঝে বিভেদ সৃষ্টি করে এসেছি । শয়তান তাকে কাছে ডেকে 
নিয়ে বলে, তুমিই পেরেছ!” (মুসলিম) 


772 


wwuw.islamerpath.wordpress.com 


সুতরাং জেনে রাখা উচিত, মানুষের মাঝে সৃষ্ট সকল প্রকার 
ঝগড়া-বিবাদ ও গোস্বা-কলহের মূল ইন্ধনদাতা শয়তান ৷ সুতরাং 
সবসময় তার অনিষ্ট হতে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা ও 
তার চক্রান্ত সম্পর্কে সজাগ দৃষ্টি রাখা উচিত । 


শয়তানের দল 
শয়তানের অনুসারী ও তার দলবলের পরিণতি হলো জাহান্নাম । 


EAL Ee 


773 


wwuw.islamerpath.wordpress.com 


“শয়তান তোমাদের শত্রু; অতএব তাকে শক্রুরূপেই গ্রহণ কর। 
সে তার দলবলকে আহবান করে যেন তারা জাহান্নামী হয়।” 


(সূরা ফাতির-৬) 
অন্যত্ৰ বলেন, 

Ke) Ze A aE CE Zs Lit 
40 LIAM Gx IN IEA G5 IF ¥ 


\a 4১ 
“তারা শয়তানের দল, সাবধান, শয়তানের দলই ক্ষতিগ্রস্ত ।” 
(সুরা মুজাদালা-১৯) 


প্রশ্ন, 

ইবলিস তো আগুনের তৈরি, তবে আগুনের মাধ্যমে 

কীরূপে তাকে শাস্তি প্রদান করা হবে? 
উত্তরঃ শয়তানের মূল সৃষ্টি হলো আগুন। কিন্তু এখন সে আগুন 
নয়। কেননা, মানুষ মাটির তৈরি, কিন্তু মাটির মাধ্যমেও মানুষকে 
শান্তি দেওয়া যায়। কোনো মানুষ মাটিচাপা পড়লে অবশ্যই 
যন্ত্রণাবশতঃ শ্বাসরুদ্ধ হয়ে সে মৃত্যুবরণ করবে। তেমনি মাটি 
দিয়ে আঘাত করলে সে ব্যথা পাবে। এমনকি শক্ত মাটি দিয়ে 
আঘাত করলে তার মৃত্যুও হতে পারে। 
তেমনি শয়তানের মূল সৃষ্টি আগুন থেকে এবং কেয়ামতের দিন 
জাহান্নামের এই আগুন দ্বারাই তাকে শাস্তি দেওয়া হবে। তবে 


774 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


বর্তমানে সে আগুন নয়; বরং তার স্বয়ংসম্পূর্ণ দেহ রয়েছে। 
রয়েছে তার মুখ। 
Es db Sool : 


B JE a5 olbn3)l ob de Bt A ok 
C3 UG by5 LL Sk oy Lag. BE dad Ll U0 
Lal Jy Siac 5 dN drwy bs oval JB Ll ore 
ge OL: 0G 1 Say cad ISUlys IDS HS AT aad Lys 
dh Sol: ols Lees d aad 8 02 Plt sl hl 
ML al: Sl #.. Sa db Sy0l .. Se Bb Sol. Se 
&.. Ll i tel ld. Lat ah Rel ddl. Lal 


১; ৩০৩>১ > : 8 UU ad oun BB loll. ly 
oly > Eye red Be Ole FT 583 Dy st de SL 

seal 
নবী করীম সা. একদা নামাযে ছিলেন। হঠাৎ তাঁকে বিরক্ত 
করতে শয়তান এলো, নবী করীম সা. তাকে দেখে বললেন, 
আল্লাহর কাছেই আমি তোর অনিষ্টতা হতে আশ্রয় চাই! অতঃপর 
বললেন, আমি তোকে আল্লাহর অভিশাপ দিচ্ছি (তিনবার) 
একথা বলে তিনি হাত প্রসারিত করলেন, (মনে হচ্ছিল কী যেন 
ধরছেন) নামায শেষে সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর 
নামাযে কখনো এরকম বলতে শুনিনি! আবার হাতও প্রসারিত 


77S 


www.islamerpath.wordpress.com 


করছিলেন!? তিনি বললেন, আল্লাহর দুশমন ইবলিস আমার মুখ 
দগ্ধ করতে আগুনের মশাল নিয়ে এসেছিল। তাকে দেখে আমি 
বললাম, তোর অনিষ্টতা হতে আমি আল্লাহর আশ্রয় চাই! তোর 
অনিষ্টতা হতে আমি আল্লাহর আশ্রয় চাই! তোর অনিষ্টতা হতে 
অমি আল্লাহর আশ্রয় চাই! অতঃপর বললাম, আমি তোকে 
আল্লাহর অভিশাপ দিচ্ছি! আমি তোকে আল্লাহর অভিশাপ দিচ্ছি! 
অতঃপর সে অবিলম্ব পালাতে চাইলে নবীজী তাকে স্বহস্তে 
পাকড়াও করে তার গলাটিপে ধরলেন নবীজী বলেন, এমনকি 
আমি আমার হাতে তার জিহ্বার শীতলতা অনুভব করলাম ৷ যদি 
আমার ভাই সুলায়মানের দোয়া না থাকত, তবে অবশ্যই সে 
আজ গ্রেফতার হতো এবং মানুষ তাকে বাঁধা অবস্থায় দেখতে 
পেত ৷” (মুসলিম-১২৩৯) 

বুঝা গেল, জ্রিন-শয়তান এখন আগুন নয়, যদি আগুন হতে 
তবে নবীজী তার জিহবার শীতলতা অনুভব করতেন না এবং 
মানুষকে দেখানোর উদ্দেশ্যে তাকে আবদ্ধ করার কথা বলতেন 
না। 

Pl Sf LSP or SA Onl 0]: BS JE 
অন্যত্ৰ নবীজী বলেন, “নিশ্চয় শয়তান মানুষের রগ-রেশায় 
চলাফেরা করে৷” (বুখারী-১৯৩৩) 
যদি শয়তান আগুনই হতো, তবে মানুষ তো সে আগুনের পুড়ে 
ভম্ম হয়ে যেত । 


776 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


শয়তানের ভাষণ 

যখন দুনিয়ার সমাপ্তি ঘটবে, কেয়ামত সংঘটিত হয়ে যাবে, 
মিযান স্থাপন করা হবে, আমলনামা বিতরণ করা হবে, মহান 
পালনকর্তা সৃষ্টির বিচারকার্য সম্পাদনের উদ্দেশ্যে অবতরণ 
করবেন, সকল সৃষ্টিকে তার যথাযথ প্রাপ্য বুঝিয়ে দেওয়া হবে, 
জান্নাতবাসী জান্নাতে এবং জাহান্নামবাসী জাহান্নামে যাওয়ার 
চূড়ান্ত ফায়সালা হবে, ঠিক তখন শয়তান দাঁড়িয়ে ছো্ট একটি 
ভাষণ দেবে, এ ভাষণের পর জাহান্নামবাসীর আর কিছু বলার 
থাকবে না৷ কী বলবে শয়তান সে ভাষণে? 

সে ভাষণটিই আল্লাহ তা‘লা কুরআনুল কারীমে এভাবে বর্ণনা 


sana VI 


© IIE LE DAB Hn LE 
ণ্ধ =! 


777 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


“যখন সব কাজের ফায়সালা হয়ে যাবে, তখন শয়তান বলবে, 
নিশ্চয় আল্লাহ তোমাদেরকে সত্য ওয়াদা দিয়েছিলেন এবং আমি 
তোমাদের সাথে ওয়াদা করেছি, অতঃপর তা ভঙ্গ করেছি। 
তোমাদের ওপর তো আমার কোনো ক্ষমতা ছিল না, কিন্তু 
এতটুকু যে, আমি তোমাদেরকে ডেকেছি, আর তোমরা আমার 
কথা মেনে নিয়েছ । অতএব, তোমরা আমাকে ভরৎ্সনা করে না; 
বরং নিজেদেরকেই ভরৎ্সনা কর। আমি তোমাদের উদ্ধারে 
সাহায্যকারী নই। এবং তোমরাও আমার উদ্ধারে সাহায্যকারী 
নও। ইতিপূর্বে তোমরা আমাকে যে আল্লাহর শরীক করেছিলে, 
আমি তা অস্বীকার করি। নিশ্চয় যারা জালেম তাদের জন্যে 
রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি ৷” (সুর ইবরাহীম-২২) 
হ্যাঁ..! সে তার অনুসারীদের বলবে, ‘আমাকে ভরৎ্সনা করো!’ কী 
আশ্চর্য! তবে কাকে ভরৎ্সনা করবে? 
কে তাদেরকে অশ্লীল কাজের দিকে আহ্বান করেছে? কে 
তাদেরকে রক্তপাতে উক্কিয়ে দিয়েছে? কে তাদের জন্য 
হারামকাজ সোন্দর্যমণ্ডিত করে 
উপস্থাপন করেছে? কে 
তাদেরকে অসৎকর্মে উৎসাহ 
দিয়েছে? উত্তর আসবে, ‘বরং 
নিজেদেরকেই তোমরা ভর্ত্সনা 
কর!’ 
অতঃপর শয়তান তাদেরকে 
778 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


সেই ঘোষণা শুনিয়ে দেবে, যা শুনে তাদের পরিতাপ আরো বৃদ্ধি 
পাবে। সে নিজেকে আল্লাহর অংশীদার সাব্যস্ত করা থেকে মুক্ত 
ঘোষণা করে বলবে, “ইতিপূর্বে তোমরা আমাকে যে আল্লাহর 
শরীক করেছিলে, আমি তা অস্বীকার করি৷” 

“আমার অনুসরণ বিন্দুমাত্র তোমাদের উপকারে আসবে না” 
কেবল তোমাদের সৎকর্ম ছাড়া । সর্বশেষ কথা হবে তার “নিশ্চয় 
এভাবেই তার ভাষণ সমাপ্ত হবে। এই হলো কাফের সরদারের 
পরিণতি ৷ এই হলো অপরাধীদের গডফাদারের সমাপ্তি । 


বিশ্বসঘাতকতা, 

ইবলিসের পক্ষ থেকে তার অনুসারীদের জন্য কোনোই 
প্রতিশ্রুতি নেই; সে তো কেবল তাদের অভিশাপ করবে এবং 
তাদের থেকে নিজেকে মুক্ত ঘোষণা করবে। 


779 


wwuw.islamerpath.wordpress.com 


জান্নাত 


জান্নাত হলো প্রতিযোগিদের আগ্রহের কেন্দ্রবিন্দু । মুমিনদের 
একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য। সকল প্রেমিকের প্রেমসূত্র। সকল 
উপাসনাকারীদের একমাত্র বাসনা । কতজন তাকে পেতে যন্ত্রণার 
শাস্তি ভোগ করেছে। কত বিপদসঙ্কুল পথ পাড়ি দিয়েছে। তা 
হলো শহীদ ও সৎকর্মশীলদের ঠিকানা । উজ্জ্বল জ্যোতির্ময় এক 
পরিবেশ । সুগন্ধিতে ভরা চারপাশ । ফুলে-ফলে ভত 
চারিদিক নিষ্ঠাবান আবিদগণ তাতে বিলাসপূর্ণ জীবনযাপন 
করবে। সেখানে পানাহার করবে, মল-মূত্র ত্যাগ করবে না। 
শুধুই হাসবে, কখনো কাঁদবে না। চিরকাল অবস্থান করবে, 
ছেড়ে যাবে না। অনন্ত অসীমকাল সেখানে জীবিত থাকবে, 
কখনো মৃত্যুবরণ করবে না। সেখানে তাদের চেহারা হবে 
আলোকিত হাস্যোজ্জ্বল ৷ 


* তবে কী সেই জান্নাত? 
* কী তার বৈশিষ্ট্য? 


780 


www.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


* জান্নাতবাসী কারা? 
* সেখানে যাওয়ার উপায়? 


জান্নাতের নামসমূহ 

জান্নাতের উৎসাহপ্রদান 

জান্নাতের পথসমূহ 

সর্বপ্রথম জান্নাতে প্রবেশকারী 

সর্বশেষ জান্নাতে প্রবেশকারী 

জান্নাতে পুরুষদের নেতাবর্গ 

জান্নাতে নারীদের নেত্রীবর্গ 

জান্নাতীদের জান্নাতে প্রবেশের বিবরণ 

জান্নাতের স্তরসমূহ 

জান্নাতের রক্ষীবৃন্দ 

জান্নাতের ভূমি ও বাড়ীসমূহ 

জান্নাতে বাড়ীর কক্ষসমূহ 

জান্নাতের সুবাস 

জান্নাতের বৃক্ষ ও তার ফল 

জান্নাতীদের খাদ্য 

জান্নাতীদের পানিয় 

জান্নাতের নদীসমূহ 

জান্নাতের পানপাত্র 

জান্নাতীদের পোশাক ও শোভা 
781 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


জান্নাতে মুমিনদের ছোট শিশুরা 
জান্নাতের সংখ্যাগরিষ্ঠ অধিবাসী 
জান্নাতে মুসলিম সম্প্রদায়ের অবস্থান 
জান্নাতীদের সেবক 
জান্নাতে নারী সম্প্রদায় 
দুনিয়া ও আখেরাতের স্ত্রী 
জান্নাতের মার্কেট 
আমার তো এক বন্ধু ছিল 
পালনকর্তার দর্শনলাভ 
জান্নাতীদের বাসনা 

মৃত্যুকে জবাই 


782 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


জান্নাতের নামসমূহ 


(১) “দারুস সালাম” (শান্তির 
জগত) অর্থাৎ যেখানে বিপদ 
বলতে কিছু নেই৷ 

(২) “দারুল খুলদ” (চিরস্থায়ী 
জগত) অৰ্থাৎ যেখানে কোনো 


(৩) “দারুল মুক্কামা” (স্থায়ী বসবাসের জগত) অর্থাৎ যেখান 
থেকে স্থানপরিবর্তনের সম্ভাবনা নেই 

(8) “জান্নাতুল মাওয়া” (আশ্রয়ের জান্নাত) ৷ অর্থাৎ কবর, হাশর, 
জান্নাতের অন্যান্য নামগুলো হলো, 

(৫) “জান্নাভু আদন” (মনোরম বসবাসের জান্নাত) । 

(৬) “দারুল হায়াওয়ান” (চিরবসবাসের জগত) । 

(৭) “জান্নাতুল ফেরদাউস” (ফুলে-ফলে সুশোভিত মনোমুগ্ধকর 
বাগিচা) । 

(৮) “জান্নাতুন্নাঈম” (অনুগ্রহভরা জান্নাত) । 

(৯) “আল-মাক্কামুল আমীন” (নিরাপদ স্থান) 


783 


www.islamerpath.wordpress.com 


Contents 


(১০) “মাক্কআদু সিদক” (যোগ্য আসন) । 

আল্লাহ বলেন, 

JL Lo dle IL IO LEI LES DENG ¥ 
00-06: LOBES 

“খোদাভীরুগণ থাকবে জান্নাতে ও নির্বারিণীতে। যোগ্য আসনে, 

সর্বাধিপতি সম্বাটের সান্নিধ্যে ৷” (সূরা কামার ৫৪- bl 

x Yb tll ssl o340l: Js MUG: al dE 

PES § DS Glues AB ds = VY, ca HY, Sh 


J dl 
SHEL Aes BEE SAGES ALES 
৷ 5১০ 


নবী করীম সা. বলেন, “আল্লাহ বলেন, আমি আমার বান্দাদের 
জন্য এমন সব ভোগবিলাস প্রস্তুত রেখেছি যা কোনো চক্ষু 
কোনোদিন প্রত্যক্ষ করেনি, কোনো কর্ণ সে সম্পর্কে শুনেনি 
এবং কোনো হৃদয়ে তার কল্পণা উদয় হয়নি । আল্লাহর কালামে 
সে ইঙ্গিতই রয়েছে- “কেউ জানে না তার জন্যে কৃতকর্মের কী 
কী নয়ন-গ্রীতিকর প্রতিদান লুকায়িত আছে ।” (সুরা সাজদা-১৭) 


* জান্নাতের কী সেই নামসমূহ? 
784 


www.islamerpath.wordpress.com 


Contents 


* সর্বপ্রথম কোন দল জান্নাতে প্রবেশ করবে? কী তাদের 
বৈশিষ্ট্য? 

* সর্বশেষ কারা জান্নাতে প্রবেশ করবে? 

* জান্নাতে সর্বনিমনন্তরপ্রাপ্ত কে? আর সর্বোচ্চন্তরপ্রাপ্ত কে? 

* জান্নাতের মার্কেট কী? 

* পালনকর্তার কাছে জান্নাতীদের শুভাগমন এবং সেখানে তাদের 


ভূমিক 
যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, সে দুনিয়া ও তাতে দেখা 
সকল নেয়ামত ও ভোগ-বিলাসের কথা ভুলে যাবে। 


5 dl Fol SEB dh d25 I6 IG SL of od 
ATC GE IE Fc 0S sed lg F500 
Ll Shs 05 6B YL Biss S55 fo Bs SS 
UT ME 
FEA TE TUNE RE 
BS Ls #u#b 
নবী করীম সা. বলেন, “দুনিয়াতে সর্বোন্নত জীবনযাপনকারী 


জাহান্নামীকে নিয়ে আসা হবে, তাকে জাহান্নামে একটু ঘুরিয়ে 
নিয়ে এসে বলা হবে, হে আদমসন্তান, তুমি কি কখনো কল্যাণ 


785 


www.islamerpath.wordpress.com 


Contents 


দেখেছ? কখনো সুখ-শান্তি উপভোগ করেছ? সে বলবে, আল্লাহর 
শপথ, না হে প্রতিপালক ৷ পক্ষান্তরে দুনিয়াতে সর্বনিম্নমানের 
জীবনযাপনকারী জান্নাতীকে জান্নাতের পাশে একটু ঘুরিয়ে নিয়ে 
এসে বলা হবে, হে আদমসন্তান! তুমি কি কখনো অভাব-অনটন 
দেখেছ? দুর্বিসহ জীবনযাপন প্রত্যক্ষ করেছ? সে বলবে, 
আল্লাহর শপথ, না হে প্রতিপালক, অভাব কাকে বলে কখনো 
আমি দেখিনি! কোনোসময় দুর্বিসহ জীবনের সম্মুখীন হইনি!” 
(মুসলিম-৭২৬৬) 
সাহাবীগণ জান্নাতের জন্য উদগ্রীব ছিলেন। সর্বদা জান্নাতের 
চিন্তায় ব্যস্ত থাকতেন । একদা জনৈক নবীজীকে জিজ্ঞেস করল, 
হে আল্লাহর রাসূল, জান্নাতে কি ঘোড়া থাকবে? নবীজী বললেন, 
HEC RE EE TTT 
El NY eli Sw HLS De ss 

তোমাকে যদি আল্লাহ জান্নাতে প্রবেশ করান, তবে জান্নাতে 
লালবর্ণের মোতিখচিত দ্রুতগামী বাহন তোমাকে যেথা ইচ্ছা 
নিয়ে যাবে। 
তা পাওয়ার পর আর সে অশ্ব কামনা করবে না। অপর ব্যক্তি 
জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল, জান্নাতে কি উট থাকবে? 
নবীজী তখন প্রথমজনের মতো উত্তর না দিয়ে বললেন, 

Se Sls als capil Ll DW HL LL DM WE 


786 


wwuw.islamerpath.wordpress.com 


আল্লাহ তা‘লা যদি তোমাকে জান্নাতে প্রবিষ্ট করান, তবে সেখানে 
মনোচাহিদাপূরক এবং নয়ন-গ্রীতিকর সবকিছুই তুমি পাবে।” 
(তিরমিযী-২৫৪৩) 

অন্য একদিন জনৈক বেদুইন এসে জিজ্ঞেস করল, হে আল্লাহর 
রাসূল, আমি অশ্ব পছন্দ করি, জান্নাতে কি অশ্ব থাকবে? নবীজী 
উত্তরে বললেন, 

Jb Fale L3 Ubls J BIL cr i SS LL Sl 0 
তোমাকে যদি জান্নাতে প্রবেশ করানো হয়, তবে সেখানে 
তোমার জন্য মোতিখচিত দু'ডানা বিশিষ্ট অশ্ব থাকবে, যেখানেই 
তোমার যেতে ইচ্ছে হয়, সেখানেই সে তোমাকে বহন করে 
উড়ে যাবে” (তিরমিধী-২৫৪৪) 


হে আল্লাহ! আমরা আপনার কাছে জান্নাত চাই 
জাহান্নাম থেকে আশ্রয় চাই! 


787 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


মানুষকে আহ্বান করেছেন। 

তার প্রতি মানুষকে উৎসাহ প্রদান করেছেন। 

YALL OB Lod in Ja NT) : alee) py 03 EB Al JG 

be 83 Lin p69 FE Ble) Py 5 AS 23 FU bs 

3 lal ple S 55S Jos doe se 2959 SS ES 

b UG Ospmill of : 190 Cig iw LE ls S55 YS 
ade ax3 SL 55 FCM LG 0]: 3): JE Ml ds 

একদা নবী করীম সা. সাথীদের উদ্দেশ্যে বলছিলেন, “আছে কি 

জান্নাতের জন্য প্রস্তুত কেউ? নিশ্চয় জান্নাত এমন জগত, যার 

কল্পণা কারো হৃদয়ে উদয় হয়নি! কাবার প্রতিপালকের শপথ, 


788 


wwuw.islamerpath.wordpress.com 


নিশ্চয় তা আলোক জ্জ্বল চমকপ্রদ জগত, সুগন্ধিময় পরিবেশ, 


সুশোভিত প্রাসাদসমগ্র, বহমান নদীকুল, অসংখ্য পাকা ফলমূল, 
আবেদনময়ী সুন্দরী স্ত্রীবর্গ, মূল্যবান অলংকারসমগ্র, সুখ-শান্তি ও 
বিলাসিতায় ভরপুর চিরস্থায়ী উন্নত ও নিরাপদ আবাস। 
সকলেই বলল, আমরা প্রস্তুত আছি হে আল্লাহর রাসূল! বললেন, 
বল ‘ইনশাআল্লাহ’ (আল্লাহ চাহেন তো) অতঃপর জিহাদের 
বিবরণ দিয়ে তাদেরকে উদ্বুদ্ধ করলেন (ইবনে হিব্বান-৭৩৮) 
ue YU tll ssl sul: Js dl JE: BY sl J 
PES § DS Bluasy AB de 5 VY, Sam HY, Sh, 


55 
SIA Ef HEE LEIS 
\V iu) ঠি 


নবী করীম সা. বলেন, “আল্লাহ বলেন, আমি আমার বান্দাদের 
জন্য এমন সব ভোগবিলাস প্রস্তুত রেখেছি যা কোনো চক্ষু 
কোনোদিন প্রত্যক্ষ করেনি, কোনো কর্ণ সে সম্পর্কে শুনেনি 
এবং কোনো হৃদয়ে তার কল্পণা উদয় হয়নি । আল্লাহর কালামে 
সে দিকেই ইঙ্গিত রয়েছে- “কেউ জানে না তার জন্যে 
(সূরা সাজদা-১৭) (বুখারী-৩০৭২) 


789 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


যাদের পার্শ্ব শয্যা থেকে পৃথক 

আল্লাহ বর্ণনা করেছেন যে, জান্নাতীগণ জান্নাত পাওয়ার জন্য 
আমল করবে, পরিশ্রম করবে। 

B dhl dy Le of bn: JE iw cy dew oF 
Ye NY cam ONY Sh we Yb lS: JE sls 
(fA 
ESCM AI IHS EIT EBL ICE} 
IE BIE BEG LEIS IO Sis AH 
Ww - 1 sl EO SEE HE 
সাহল বিন সা'দ রা. বর্ণনা করে বলেন, আমি নবী করীম সা. 
এর একটি বৈঠকে শেষপর্যন্ত উপস্থিত ছিলাম যেখানে তিনি 
জান্নাতের বিবরণ শুনিয়েছেন। হাদিসের শেষাংশে তিনি বলেন, 
নবী করীম সা. বলেন, “এমনসব 
ভোগবিলাস প্রস্তুত রয়েছে, যা 
কোনো চক্ষু কোনোদিন প্রত্যক্ষ 
করেনি, কোনো কর্ণ সে সম্পর্কে 
শুনেনি এবং কোনো হৃদয়ে তার 
কল্পণাও উদয় হয়নি। অতঃপর 
“তাদের পার্শ্ব শয্যা থেকে আলাদা 
790 


Ll ue 32 3 


www.islamerpath.wordpress.com 


Contents 


থাকে৷ তারা তাদের পালনকর্তাকে ডাকে ভয়ে ও আশায় এবং 
আমি তাদেরকে যে রিযিক দিয়েছি, তা থেকে ব্যয় করে। কেউ 
জানে না তার জন্যে কৃতকর্মের কী কী নয়ন-প্রীতিকর প্রতিদান 
লুকায়িত রয়েছে৷” (সূরা সাজদা ১৬-১৭) 
aonb dd cSAH lL RLS A Lb oly: Al de 
gl ad SLLLLL Jal or I Of Ys ly Sled Bl 
tl 290 el els E mtd sy 
জান্নাতীদের বিবরণ দিতে গিয়ে নবীজী বলেন, “জান্নাতী কোনো 
লোকের নখ থেকে সামান্য পরিমাণ যদি দুনিয়াতে উদয় হয়ে 
যায়, তবে আসমানসমূহ ও যমিনের মধ্যস্থলগুলো সুশোভিত 
হয়ে উঠবে জান্নাতী কোনো লোকের হাতে পরিহিত বালাসমগ্র 
হয়ে যায়৷” (তিরমিযী-২৫৩৮) 


মুমিনগণ সফল 


মুমিন বান্দাদের জন্য আল্লাহ তালা জান্নাতকে প্রতিনিয়ত 
সুসজ্জিত করছেন। 


791 


www.islamerpath.wordpress.com 


Contents 


Wiel LS G5 ca lS d2s codm Ou Lr BG: BB 
IS SEY jes: JE ol BG: JES ll SS 
নবী করীম সা. বলেন, “জান্নাতে আদনকে আল্লাহ নিজহাতে 
তৈরি করেছেন। তার ফল-ফলাদি নির্ধারণ করেছেন। তার 
নদীগুলোর প্রবাহপথ ঠিক করেছেন। অতঃপর তার দিকে 
তাকিয়ে বলেছেন, নিশ্চয় মুমিনগণ সফল হয়ে গেছে। আরো 
বলেন, আমার মর্যাদার শপথ, আমার পার্শ্ববর্তী এ জান্নাতে 
কোনো কৃপণের স্থান হবে না৷” (আল মু’জামুল কাবীর-১২৭২৩) 
+ lee lay Gall cp 3 LES ol bw a3: Be J, 
sal analy . lee Way Gl op 3 BLS Fl 5 PU 
+ ee Glas Bll no LE 
নবী করীম সা. আরও বলেন, “তোমাদের কারো জন্য জান্নাতে 
লাঠি ধারণস্থল পরিমাণ জায়গা দু’টি দুনিয়া অপেক্ষা শ্রেষ্ঠ । 
তোমাদের কারো জন্য জান্নাতে ধনুক পরিমাণ জায়গা দু’টি 
দুনিয়া অপেক্ষা শ্ৰেষ্ঠ । জান্নাতে কোনো নারীর মস্তকাবরণ দু'টি 
দুনিয়া অপেক্ষা শ্ৰেষ্ঠ ৷” (মুসনাদে আহমদ-১০২৭০) 
SLY Gl Sb sgh RLS wd: Bs ls cil J 
ইবনে আব্বাস রা. বলেন, “জান্নাতে নামছাড়া দুনিয়ার কোনো 
বস্তুই থাকবে না” (বায়হাকী) 


792 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


আগ্ৰহ, 
আছে কি জান্নাতের জন্য প্রস্তুত কেউ? 
মুমিন মাত্রই জান্নাতের বিবরণ শুনে আমলে মনোনিবেশ করবে। 


793 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


জান্নাতের পথসমূহ 


কেবল খোদাভীরুগণই জান্নাতের বাসিন্দা হবে, যারা দুনিয়াতে 
আল্লাহর নিষিদ্ধ কাজসমূহ থেকে বেঁচে থাকত, আল্লাহর 
বিধিবিধান মেনে চলত । 

ইবাদতে সামান্য কিছু কষ্ট ও পরিশ্রম রয়েছে, যেগুলো বান্দার 
ঈমানকে সুদৃঢ় করে, প্রতিপালকের বিধানাবলীর গুরুত্ব বাড়িয়ে 
দেয়। ফলে সে অধিকতর আনুগত্যে লিপ্ত হতে চায়, অধিকতর 
হারাম থেকে বেঁচে থাকতে চায় । 

জান্নাতের অনেক পথ রয়েছে; কুরআন হাদিসের পাতায় পাতায় 
যার বিবরণ বর্ণিত.. 


* কী সেই পথসমূহ? 
* শ্ৰেষ্ঠপথ কোনটি? 
* কীভাবে মানুষকে সে পথের দিকে আহ্বান করা যায়? 


ভূমিক 


slid Ml ee, JUL LL >: & JE 


794 


wwuw.islamerpath.wordpress.com 


নবী করীম সা. বলেন, “জান্নাত কষ্টদায়ক বস্তুসমূহ দিয়ে বেষ্টিত 
এবং জাহান্নাম মনোবৃত্তিপূরক বস্তুসমূহ দিয়ে বেষ্টিত” (মুসলিম- 
৭৩০৮) 

মুমিন মাত্রই প্রতিপালকের আদেশকে সে মনোচাহিদার উপরে 
রাখে । 

জান্নাত অর্জনে নবী করীম সা. অসংখ্য পথ ও পদ্ধতি বলে 
গেছেন। তন্মধ্যে কয়েকটি আমরা এখানে উল্লেখ করছি.. 


(১) আল্লাহর পথে জিহাদ (যুদ্ধ) 

জিহাদ ইসলামের সর্বোচ্চ শৃঙ্গ ও নবী রাসূলদের রীতি । যে 
ব্যক্তি ইসলামের জন্য জিহাদ না করে মৃত্যুবরণ করল, এমনকি 
তার অন্তরেও জিহাদের কোনো আগ্রহ ছিল না, সে একপ্রকার 
মুনাফেকী নিয়ে মৃত্যুবরণ করল। আল্লাহ তালা বলেন, 

EE AEE Sf EE ch 2% 25 ICG oo 


a 
EAS 


EES ESA EP EE LEE 


১1:55 HEE TOT 
“তোমাদের ওপর যুদ্ধ ফরয করা হয়েছে, অথচ তা তোমাদের 
কাছে অপছন্দনীয় । পক্ষান্তরে তোমাদের কাছে হয়তো কোনো 
একটা বিষয় পছন্দসই নয়, অথচ তা তোমাদের জন্য 
কল্যাণকর । আর হয়তবা কোনো একটি বিষয় তোমাদের কাছে 


795 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


পছন্দনীয় অথচ তোমাদের জন্যে অকল্যাণকর ৷ বস্তুতঃ আল্লাহই 
জানেন, তোমরা জান না” (সূরা বাক্কারা-২১৬) 
মুজাহিদীন (যোদ্ধাদের জন্য আল্লাহ জান্নাতের প্রতিশ্রুতি 


| EY tld SEF CA SEE Bs Hl dts 
1 ale his ta es 
Ak 5 Hf Bs JEU IL Ee dl ake Je 
NN OE SA 
SY sed G8 Se ORY Flot 
4 Bl Jad d 55H Xx Bs Lis SG ddl fe ES 
Hs Of sgle Sis hic OE Ys hel is dl 9 SH; 
FIG hc do} 3 5 S335 040 8% Si sds 3s 
86 3512 6 
নবী করীম সা. বলেন, “যে ব্যক্তি আল্লাহর পথে বের হলো, তার 
জন্য আল্লাহর প্রতিশ্রুতি- “যে আমার ওপর বিশ্বাস রেখে এবং 
আমার রাসূলদের সত্যায়ন করে কেবলই আমার পথে যুদ্ধ 
করার উদ্দেশ্যে বের হলো, অবশ্যই আমি তাকে জান্নাতে প্রবেশ 
করাব অথবা যে ঘর থেকে সে বেরিয়েছিল, সেখানে নিরাপদে 
যুদ্ধলন্ধ সম্পদ সহকারে পৌঁছে দেব।” এঁ সত্তার শপথ যার 
হাতে আমার প্রাণ, আল্লাহর পথে যে ব্যক্তি কোনো আঘাতপ্রাপ্ত 


Bl jf 


796 


wwuw.islamerpath.wordpress.com 


হলো, কেয়ামতের দিন সে ওই আঘাত নিয়ে উঠবে, ক্ষতস্থান 
থেকে রক্ত ঝরতে থাকবে, মিশকের সুগন্ধি বের হতে থাকবে। 
ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, মুসলমানদের ওপর 
চাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা না করলে আমি আল্লাহর পথে বের 
হওয়া প্রতিটি সৈনিক দলের সাথেই বের হয়ে যেতাম ৷ কিন্তু সে 
সুযোগ না থাকায় আমি তাদেরকে বিভিন্ন সেনাদলে ভাগ করে 
পাঠিয়ে দেই। জানি, আমাকে 
ছেড়ে যাওয়া তাদের মনে পড়া 
দেয়। ওই সত্তার শপথ যার 
হাতে আমার প্রাণ, অবশ্যই আমি 
পছন্দ করি যে, আল্লাহর পথে 
যুদ্ধ করে নিহত হই, অতঃপর 
আবার যুদ্ধ করে আবার নিহত 
হই, অতঃপর আবার যুদ্ধ করে 
আবার নিহত হই” (মুসলিম- 


৪৯৬৭) 


(২) বিপদে ধৈর্যধারণ ও আল্লাহর ফায়সালায় সন্তুষ্টি 
এটিও বান্দাদের প্রতি আল্লাহর রহমতের বহিঃপ্রকাশ যে, 
তাদেরকে বিভিন্ন বিপদাপদ দিয়ে পরীক্ষা করে তাদের জন্য 
জান্নাতের পথ সহজ করে দেন। 


797 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


NE dl ae 
“তোমাদের কি ধারণা, তোমরা 
জান্নাতে প্রবেশ করবে? অথচ 
আল্লাহ এখনও দেখেননি 
তোমাদের মধ্যে কারা জেহাদ 
করেছে এবং কারা ধৈর্য্যশীল।” (সুরা আলে ইমরান-১৪২) 
Bb E> dbeg ona S AFL DU Uy be: BY 2 It IE 
bs ale Ly ds dl 
নবী করীম সা. বলেন, “মুমিনগণ সর্বদা তাদের দেহ ও সম্পদ 
নিয়ে বিপদে নিপতিত থাকে, শেষপর্যন্ত আল্লাহর সাথে 
সাক্ষাতকালে তার কোনো গুনাহ অবশিষ্ট থাকে না।” (আল 
মুস্তাদরাক-৭৮৭৯) 
সুতরাং যে ব্যক্তি অসুস্থতা, দরিদ্রতা, সন্তানদের মৃত্যু, গ্রেফতারি 
ইত্যাদি বিপদাপদে ধৈর্যের পরিচয় দেবে, অবশ্যই সেগুলো তার 
জন্য গুনাহের কাফফারা হবে। নেক আমল বৃদ্ধি পাবে। 


798 


www.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


(৩) সৎকাজের আদেশ ও অসৎকাজ থেকে নিষেধ 

এটি একটি কষ্টসাধ্য এবাদত । এ কাজের জন্য অনেক সময় 

কষ্ট ও দুর্ভোগের সম্মুখীন হতে হয়। প্রজ্ঞাবান লুকমান তার 

ছেলেকে উপদেশ দানকালে বলেছিলেন, 

IS টি 6 ELSAELAS AAS OA DUNES ¥ 
\v 0) OBA SALE JAS 

“হে বৎস, নামায কায়েম কর, সৎকাজে আদেশ দাও, মন্দকাজে 


নিষেধ কর এবং বিপদাপদে সবর কর। নিশ্চয় এটা 
সাহসিকতার কাজ ৷” (সুরা লুকমান-১৭) 


(8) ইসলামের বিভিন্ন কষ্টসাধ্য কাজ 

ইসলামের বিধিবিধানসমূহে গবেষণা করলে দেখা যায়, তাতে 
হজ্জ্ব ইত্যাদি বান্দার ওপর কিছু কষ্ট আরোপিত হয়, চাপ প্রয়োগ 
হয়; কিন্তু এ সকল কষ্ট এবং পরিশ্রমের বিনিময়ে সে পুরষ্কৃত 
হবে। ঈমান যত বৃদ্ধি পাবে, ততই তার পক্ষে এবাদতসমূহ 
পালন সহজ হয়ে যাবে। কেননা, নামায দুর্বল হৃদয় সম্পন্ন 
লোকদের জন্য অত্যন্ত কঠিন । আল্লাহ বলেন, 


চৰু ০ ALANA CAAT EE 
0 EE EGS BS SIBLING} 
to: Al 
799 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


“ধৈৰ্য্যরে সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে । অবশ্য তা 
যথেষ্ট কঠিন৷ কিন্তু বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব৷” (সূরা 
বান্ধারা-৪৫) 

এবং যাকাত, যা কৃপণ ব্যক্তিদের জন্য খুবই পীড়াদায়ক । তেমনি 
হজ্জ্ব অলস ব্যক্তিদের জন্য দুরূহ ৷ বান্দা এ সকল এবাদতের 
ক্ষেত্রে যতটুকু অগ্রগামী হবে, ততটুকুই সে জান্নাতের নিকটবর্তী 
হতে থাকবে। পক্ষান্তরে এ সকল এবাদতে যতটুকু বিলম্ব ও 
অলসতার পরিচয় দেবে, ততটুকুই সে প্রতিপালকের অসন্তুষ্টি ও 
ক্ষতিগ্রস্ততার দিকে চলে যাবে। 

প্রায় সকল এবাদতই জান্নাতে গমনের পথ । যেমনটি আল্লাহ 


veal OLLIE DSS 
দিয়েছেন কাননকুঞ্জের, যার তলদেশে প্রবাহিত হয় প্রস্ববণ ৷ 
তারা সেগুলোরই মাঝে থাকবে। আর এসব কাননকুঞ্জে থাকবে 
পরিচ্ছন্ন বসবাসের ঘর । বস্তুতঃ এ সমুদয়ের মাঝে সবচেয়ে বড় 
হলো আল্লাহর সন্তুষ্টি । এটিই মহান কৃতকাৰ্যতা ৷” (সূরা তাওবা- 
৭২) 


800 


www.islamerpath.wordpress.com 


Contents 


জান্নাতে গমনের জন্য আল্লাহ অসংখ্য পথ তৈরি করে রেখেছেন, 
যেন মানুষের পক্ষে সেগুলো অনুসরণ ও বাস্তবায়ণ সহজ হয়। 


801 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


সর্বপ্রথম জান্নাতে প্রবেশকারী 


জান্নাতীগণ সর্বসম্মানিত সম্প্রদায় । যে জান্নাতে প্রবেশ করবে, 
অবশ্যই সে চিরসফল। বান্দা জান্নাতে যতই তার স্তর উন্নীত 
করবে, ততই সেখানে তার মর্যাদা ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে। 


* কে তাহলে সর্বপ্রথম জান্নাতে যাবে? 
* কোন সম্প্রদায় সর্বাগ্রে জান্নাতে প্রবেশ করবে? 
* আগে কে, দরিদ্ররা নাকি ধনী ব্যক্তিবর্গ? 


ভূমিকা 
জান্নাতের দিকে প্রতিযোগিতা হলো 
মুমিনদের প্রধান কাজ । একত্ববাদে 
বিশ্বাসীদের প্রধান লক্ষ্য। সর্বপ্রথম 
জান্নাতে প্রবেশ করবেন আমাদের 
নবী মোহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়া সাল্লাম । এটি হবে আল্লাহর 
পক্ষ থেকে তার জন্য সম্মান ও মর্যাদার বহিঃপ্রকাশ । সর্বপ্রথম 
তাঁর জন্যই জান্নাতের দরজা খোলা হবে। যেমনটি তিনি নিজেই 
বলেছেন, 


802 


wwuw.islamerpath.wordpress.com 


LL Pb Ek or dl bls LD pp bss slg pT bl 
সর্বপ্রথম জান্নাতের ফটক উন্মোচন করব” (মুসলিম-৫০৫) 
অন্য হাদিসে তিনি বলেন, 
1b esl cp OE U3. rl LD pp LL Sb GT 

ALG NY SY Sl SL: lid. 
“জান্নাতের গেটে এসে আমি তা খুলতে বলব। রক্ষী জিজ্ঞেস 
করবে, কে তুমি? আমি বলব, মোহাম্মাদ! অতঃপর সে বলবে, 
আপনার জন্যই খোলার আদেশ হয়েছে; আপনার পূর্বে অন্য 
কারো জন্যে নয়!” (মুসলিম-৫০৭) 


আমাদের উম্মতই সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব 
কারণ, আমরাই সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ উম্মত জান্নাতের সর্বাধিক 
বসবাসকারী আমরাই । আমরাই কেয়ামতের দিন সকল উম্মতের 
ওপর সাক্ষ্যদান করব। পূর্ববর্তী নবীদের পক্ষে আমরা সাক্ষ্য 
দেব যে, তারা তাদের সম্প্রদায়ের কাছে দ্বীন পৌঁছে দিয়েছেন। 
LL Ix 0 3 3 LD py ON OP SL : BY JE 
নবী করীম সা. বলেন, “আমরা পশ্চাদবর্তী ও কেয়ামতের দিন 
অগ্রবর্তী সম্প্রদায়। আমরাই সর্বাগ্রে জান্নাতে প্রবেশ করব” 
(মুসলিম-২০১৭) 


803 


www.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


উম্মতের মধ্যে সর্বপ্রথম প্রবেশ করবেন আবু বকর রা. 
আবু বকর রা. এর মর্যাদা, তাঁর নেতৃত্ব, দ্বীনের জন্য মহান ত্যাগ 
এবং আল্লাহর জন্য জান মাল ও জীবন উৎসর্গ এবং নবী করীম 


সা. এর প্রতি পরম ভালোবাসার পুরঙ্কারস্বরূপ তাকে এ মর্যাদা 
দেওয়া হবে। তিনি ছিলেন নবীজীর হিজরতসঙ্গী। তাঁর 
জীবদ্দশায় ও মৃত্যুর পর তার প্রধান প্রতিবেশী । 


a JES GILLI Sb SUE Sa Sb fw Sl: B 

f ১ ” f y ¢ 
al 5 > Dee Ea5 Sf S339 Ml dy b AG Hf IEG sal 
al om HL Jt cn df 8 Ub a0 bl: BE dl dy JEG 


804 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


নবী করীম সা. বলেন, “একদা জিবরীল এসে হাত ধরে নিয়ে 
দেখালেন । অতঃপর আবু বকর রা. বললেন, হে আল্লাহর রাসূল, 
আমার মনে চাচ্ছে, আমিও যদি তখন আপনার সাথে থেকে তা 
প্রত্যক্ষ করতে পারতাম ৷ তখন নবীজী বললেন, হে আবু বকর, 
তুমি হবে আমার উম্মতের মধ্যে সর্বাগ্রে জান্নাতে প্রবেশকারী ৷” 
(আবু দাউদ-৪৬৫৪) 


দরিদ্র মুহাজিরগণ সম্মিলিতভাবে সর্বপ্রথম জান্নাতে 
প্রবেশ করবে 

মুসলিম সম্প্রদায় সর্বাগ্রে কবর থেকে পুনরুদ্ধিত হবে, সর্বাগ্রে 
ছায়ায় আশ্রয় নেবে, সর্বাগ্রে তাদের বিচারকার্য সমাধা করা হবে, 
প্রবেশ করবে। তবে এই উম্মতের শ্রেষ্ঠ মানবসম্প্রদায় হলেন 
সাহাবীগণ । তাদের মধ্যে শ্রেষ্ঠ হলেন মুহাজিরগণ, যারা দ্বীনকে 
সহযোগিতা করতে নিজেদের সম্পদ, পরিবার ও দেশকে 
পরিত্যাগ করেছিল। 

আল্লাহ তা‘লা বলেন, 


805 


wwuw.islamerpath.wordpress.com 


Ea 


BG 20S HL SISSY EARS 13% Zl 3 


ন FOSSA 22) 


ASAE © YI Hs 4s ie 
BAO 

0-05৫ Ob SERILEAMBIE 
“যারা ঈমান এনেছে, দেশত্যাগ করেছে এবং আল্লাহর রাহে 
রয়েছে আল্লাহর কাছে, আর তারাই সফলকাম ৷ তাদের সুসংবাদ 
দিচ্ছেন তাদের প্রতিপালক স্বীয় দয়া ও সন্তোষের এবং 
জান্নাতের, সেখানে আছে তাদের জন্য স্থায়ী শান্তি । তথায় তারা 
থাকবে চিরদিন। নিঃসন্দেহে আল্লাহর কাছে আছে 


মহাপুরস্কার ৷” (সূরা তাওবা ২০-২২) 
অন্যত্ৰ বলেন, 


2 ©. 


ELSES ODL EAE 


oe 
ৰ 


HED BTHIE I ac SW oy 
ol 54 ) 
+ OL 0 ate EA RL ESE 

S4:-=-60N 


“যারা আল্লাহর পথে গৃহত্যাগ করেছে, এরপর নিহত হয়েছে 
অথবা মারা গেছে; আল্লাহ তাদেরকে অবশ্যই উৎকৃষ্ট জীবিকা 


দান করবেন এবং আল্লাহ সর্বোৎকৃষ্ট রিযিকদাতা। তাদেরকে 
806 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


অবশ্যই এমন একস্থানে পৌঁছাবেন, যাকে তারা পছন্দ করবে। 
আর আল্লাহ জ্ঞানময়, সহনশীল” (সুরা হজ্জ্ব ৫৮-৫৯) 

) kl £ 

dl: (96 ¢ dl SE cr LL cr dsl or 054): db 
2 ul O97 LEN LL S02 cx dl: JG del dys 
EE Y owe d als Pus S549 FU me B59 5 me 
56 of ball Sal cn SS UK od by : SUI 
bd SSSA Ds Sa bls HE lL: db ¢ male dt Np 


Yoo S$ 23 ul Do a8 59 Hl ue ls 
LF cr male OJ 23 DIS Ae ITU lS : 6,5 Us রি 
: ৮ 


‘tic ORE ESET ALA | 
নবী করীম সা. বলেন, “তোমরা কি জান, আল্লাহর সৃষ্টির মধ্যে 
কারা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে? সবাই বলল, আল্লাহ ও 
তাঁর রাসূলই ভালো জানেন! বললেন, আল্লাহর সৃষ্টির মধ্যে 
সর্বপ্রথম দরিদ্র মুহাজিরগণ জান্নাতে প্রবেশ করবে, যাদের জন্য 
সীমান্ত বন্ধ ছল, সর্বদা নিপীড়িত ছিল। মৃত্যুর সময় তাদের 
প্রয়োজন অপূর্ণ থেকে যেত! সুতরাং আল্লাহ তালা 


807 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


নিবেদন কর! ফেরেশতাগণ বলবে, হে প্রতিপালক, আমরা 
আপনার আসমানসমূহের বাসিন্দা, আপনার শ্রেষ্ঠ সৃষ্টি! 
আমাদেরকে তাদের কাছে গিয়ে সালাম নিবেদন করতে বলছেন! 
প্রতিপালক বলবেন, তারা ছিল আমার বান্দা, আমার এবাদত 
করত, কাউকে আমার সাথে শরীক করত না। তাদের জন্য 
সীমান্ত রুদ্ধ ছিল, সর্বদা নিপীড়িত ছিল। মৃত্যুর সময় তাদের 
প্রয়োজন অপূর্ণ থেকে যেত, পূরণ হতো না। অতঃপর 
ফেরেশতাগণ তার কাছে সকল দরজা দিয়ে প্রবেশ করে বলতে 
থাকে “তোমাদের সবরের কারণে তোমাদের ওপর শান্তি বর্ষিত 
হোক। আর তোমাদের এ পরিণামগৃহ কতই না চমৎকার ৷” 
(সূরা রা'দ-২৪) 


সর্বাগ্রে জান্নাতে প্রবেশকারীদের বৈশিষ্ট্য 

de ror HHL YE Y 4 dsm) J: JG 5,2 gl or 

El Osby Dy obs Vy US Osha Y Al A dl ye 

es BNL or Pres Lolly Cdl on mblialy AD US 

ox Al shy or ble Ey Obm35 me Ay Ny Dll 

Ue 9 J2D CE me LAL Ty mes DSA He! 
Lies 58d 


808 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


নবী করীম সা. বলেন, “সর্বপ্রথম জান্নাতে প্রবেশকারী দলের 
চেহারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল ও আলোকিত হবে। 
জান্নাতে তারা থুথু নিক্ষেপ করবে না, নাক ঝাড়বে না, মলত্যাগ 
করবে না। তাদের পানপাত্র হবে স্বর্ণের । চিরুনী হবে স্বর্ণরূপা 
মিশ্রিত । তাদের ধূপাধার হবে অতি সুগন্ধিকাষ্টের। দেহসুবাস 
হবে মিশকের ৷ তাদের প্রত্যেকের জন্য থাকবে দু'জন করে স্ত্রী; 
অতিসোন্দর্যে মাংসের ভেতরে তাদের মস্তিষ্ক পর্যন্ত দেখা যাবে। 
সেখানে তাদের পরস্পর কোনো ভেদাভেদ ও প্রতিহিংসা থাকবে 
না। সকলের অন্তর হবে একই আত্মার ন্যায় । সকাল-সন্ধ্যা তারা 
আল্লাহর পবিত্রতা বর্ণনা করবে৷” (বুখারী-৩১৪৯) 


প্রশ্ন 

পানাহার করার পরও কেন জান্নাতীদের মল-মুত্র 

ত্যাগের প্রয়োজন হবে না? 
উত্তরঃ জান্নাতের সকল খাদ্যই অতিশয় সুস্বাদু; যা খেতে কোনো 
ধরণের কষ্ট বা পরিশ্রম হবে না এবং তা থেকে দেহনির্গত 
কোনো বর্জ্যও তৈরি হবে না; বরং জান্নাতের আহারকৃত খদ্য 
রক্ত-মাংসে মিশ্রিত হয়ে সুগন্ধি ছড়াতে থাকবে। 
Sal of Pz cl LDU : JG S50 cn So 3G 
oun G5 gly): BB dl dy) JE ¢ US On 3s CFL LL 
: JB (ELL, rill mabll 3 dx) a 53 fxd PO 


809 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


dy JE nS LL SG ls rl OS Arts BL gl 

Ll Es Pog cn oth Br isl: BE 4) 
একদা আহলে কিতাবের একব্যক্তি নবী করীম সা. এর কাছে 
এসে জিজ্ঞেস করল, হে আবুল কাসেম, আপনি তো মনে করেন, 
জান্নাতবাসী পানাহার করবে! নবীজী বললেন, হ্যাঁ..! জান্নাতী 
একজন ব্যক্তিকে পানাহার ও যৌনমিলনে দুনিয়ার একশতজন 
ব্যক্তির ক্ষমতা দেওয়া হবে। সে বলল, পানাহার করলে তো 
মল-মূত্র ত্যাগের প্রয়োজন হয়; অথচ জান্নাতে তো কষ্টদায়ক 
কিছু থাকবে না! উত্তরে নবীজী বললেন, আহারের পর তাদের 
প্রয়োজন তাদের দেহের প্রতিটি রগরেশায় মিশে যাবে, সেখান 
থেকে মিশকের সুঘাণ বের হতে থাকবে” (ইবনে হিব্বান- 
৭8২৪) 


জান্নাতে প্রবেশকারী প্রথম তিনব্যক্তি 
L823 dl: LL OE BBE 9 de or: Be UE 

Jl 33 Cixi Cains oud 03 2 Ble | Ye 
নবী করীম সা. বলেন, “জান্নাতে প্রবেশকারী তিন ধরণের 
ব্যক্তিকে আমার সামনে উপস্থিত করা হয়েছে- (১) শহীদ (২) 
কৃতদাস, যে প্রতিপালকের এবাদতের পাশাপাশি আপন 
মনিবকেও সন্তুষ্ট করেছে (৩) পরিবার-প্রীত দরিদ্র 
সৎচরিত্রবান ৷” (ইবনে হিব্বান-৪৩১২) 

810 


www.islamerpath.wordpress.com 


Contents 


তিনিই সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন। 


811 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


সর্বশেষ জান্নাতে প্রবেশকারী 


আমল অনুযায়ী জান্নাতীদের জান্নাতে প্রবেশ অগ্র-পশ্চাত হবে। 
পূর্বেই আলোচিত হয়েছে, সর্বপ্রথম প্রবেশ করবেন নবী 
মোহাম্মাদ সা. 


* সর্বশেষ জান্নাতে প্রবেশকারী কে? 
* কী তার কাহিনী? 


ভূমিকা 

জান্নাত হলো মহা সুখ-শান্তির জগত; যেখানে রোগী তার রোগ 
ভুলে যাবে, বিপদগ্রস্ত তার বিপদ ভুলে যাবে, দরিদ্র তার দারিদ্র্য 
ভুলে যাবে, বন্দি তার বন্দিত্ব ভুলে যাবে, নিকৃষ্ট তার নিকৃষ্টতা 
ভুলে যাবে, নিপীড়িত তার নিপীড়ন ভুলে যাবে। সেখানে সম্পদ 
সঞ্চয়ের কোনো লিক্সা থাকবে না। হীন পদোন্নতির বাসনা 
থাকবে না৷ অসুস্থতার ভয় থাকবে না । বন্দিত্বের আশঙ্কা থাকবে 
না। ঘর পুনর্নির্মাণের বাসনা থাকবে না। কোনো দুশমন থাকবে 
না। দুশ্চিন্তা থাকবে না; শুধুই সুখ আর সুখ, সর্বত্রই শান্তির 
জয়জয়কার! সালাম আর সালাম! সর্বনিম্নশ্রেণীর জান্নাতী ব্যক্তির 


812 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


সংবাদ শুনেই অনুমান করা যায়, সর্বোচ্চ স্তরপ্রাপ্ত জান্নাতীর 
মর্যাদা কেমন! 


H 5H li 0x ST I6 EB Sol dot Sf ats ofl of 
EE) el Gis Ls BY 54 GON Maiti Bos AGG Es SE 
Ss sf sf Gs G5 4h asl I Le SE dh I IE 
5545) a 5 xl J £2 4 6 ES El Hl 
I ST SG ds 56 hl do eb oo ols Ub, ee 

5 als elt Cy 


‘ 


Es OT Gk Sag Sf EY es Re 


“ 


544 LEFF Gb bs os Vs ond Kis 55 se dG 
GEG bs CHES s58 bs BB 5 ff Bi doh op Gl 8 
Y Ef Gold ff FST GG dos Uk Al 9 ls cs 
Y Sf 3. EE HS Gs DEST Sy I dt Gt SS 
Ed Es ai sd Ge YE er NHL NA 


w 


2 bs SB Hl OU Le EL BFE. Kb bs L745 Ub, 
f it কব Sor. sf sf 42 sft 
ROE SI OU lal 5 él 0) 


JE GE 5 SY Bf Gl Af ST SG dG Gk He 
813 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


25 Gl 8 HE JA Syl ong Gs BEST 5p Ges 455 
EE 
Ga iss Gl Ds Sf Sao Dis gaps kT Gb 


JE ss G1 Lo ld 2s ls be bey 55 JE 
- Bl dots 5 Se 15 JE Beis pe IE boil ps Sls 
See ts IE Bl ds E Bot5 2 E. 4 4 Bl Yo 
YS) I idl 25 ls Se opis JE ow dl Ss 

S336 3L5 Le Se Ls dis tel 
SM EES rile 
alll 5 IE is as as as DUS DIG os; Lat 
ROE HH 
নবী করীম সা. বলেন, “সর্বশেষ জান্নাতে প্রবেশকারী ব্যক্তিটি 
(জাহান্নাম থেকে বের হওয়ার উদ্দেশ্যে একবার চলবে তো 
একবার হোঁচট খাবে, আরেকবার আগুন তাকে ঝলসে দেবে.. 
এভাবে যখন সে জাহান্নাম অতিক্রম করে ফেলবে, তখন পেছনে 
আমাকে মুক্তি দিয়েছেন! আল্লাহ আমার ওপর যে অনুগ্রহ 


814 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


করেছেন, তা পূর্ববর্তী পরবর্তী কারো ওপর করেননি! অতঃপর 
তার জন্য একটি বৃক্ষ প্রকাশ করা হবে। তা দেখে সে বলবে, 
হে প্রতিপালক, আমাকে একটু ওই বৃক্ষের নিকটবর্তী করুন, 
তার ছায়ায় একটু আশ্রয় নেব, তার প্রবাহিত পানি থেকে 
সামান্য পান করব! আল্লাহ তাকে বলবেন, হে আদমসন্তান, যদি 
আমি তোমার চাওয়া পূরণ করি, তবে কি আবারও কিছু চাইবে? 
সে বলবে, না হে প্রতিপালক! এভাবে সে প্রতিপালকের কাছে 
অন্যকিছু না চাওয়ার প্রতিশ্রর্ত করবে। প্রতিপালকও তাকে 
অনুমতি দেবেন, কারণ সে এমনকিছু দেখেছে যা দেখার পর 
আর ধৈর্য্য ধরতে পারবে না। অতঃপর তাকে সেই বৃক্ষের 
নিকটবতী করলে তদতলে সে আশ্রয় নেবে, তার প্রবাহিত পানি 
সে পান করবে। অতঃপর তার সামনে দ্বিতীয় আরেকটি বৃক্ষ 
প্রকাশ করা হবে, যা প্রথমটির তুলনায় উৎকৃষ্ট ও অধিকতর 
দৃষ্টিনন্দন । সে বলবে, হে প্রতিপালক, এ যে বৃক্ষ..! যদি তার 
থেকে পান করতে পারতাম..{ তার ছায়ায় আশ্রয় নিতে 
পারতাম. আর কিছু চাইব না হে প্রতিপালক! প্রতিপালক 
বলবেন, হে আদমসন্তান, তুমি কি ইতিপূর্বে ওয়াদা করনি যে 
আর কিছুই চাইবে না? প্রতিপালক বলবেন, যদি তোমাকে এই 
বৃক্ষের নিকটবর্তী করি, তবে আর কিছু চাইবে না তো? সে 
প্রতিপালকের কাছে আর কিছুই চাইবে না বলে ওয়াদাবদ্ধ হবে। 
প্রতিপালকও তাকে অনুমতি দেবেন, কারণ সে এমনকিছু 
দেখেছে যা দেখার পর আর ধৈর্য্য ধরতে পারবে না। অতঃপর 
815 


www.islamerpath.wordpress.com 


Contents 


তাকে সে বৃক্ষের নিকটবতী করা হলে তদতলে সে আশ্রয় নেবে 
এবং তার প্রবাহিত পানি সে পান করবে । অতঃপর তার সামনে 
জান্নাতের ফটকের কাছে তৃতীয় আরেকটি বৃক্ষ প্রকাশ করা হবে, 
যা পূর্বের দু’টি অপেক্ষা অধিক সুন্দর ও অধিকতর দৃষ্টিনন্দন । 
সে বলবে, হে প্রতিপালক! আমাকে একটু এই বৃক্ষের নিকটবর্তী 
করুন, তার ছায়ায় একটু আশ্রয় নেব, তার প্রবাহিত পানি থেকে 
সামান্য পান করব! আর কিছু চাইব না হে প্রতিপালক! 
প্রতিপালক বলবেন, যদি তোমাকে এই বৃক্ষের নিকটবতী করি, 
তবে আর কিছু চাইবে না তো? সে প্রতিপালকের কাছে 
ওয়াদাবদ্ধ হবে যে, আর কিছুই চাইবে না প্রতিপালকও তাকে 
অনুমতি দেবেন, কারণ সে এমনকিছু দেখেছে যা দেখার পর সে 
আর ধৈর্য্য ধরতে পারবে না। অতঃপর তাকে বৃক্ষের নিকটবর্তী 
করা হলে সে জান্নাতবাসীদের আঁওয়াজ শুনতে পাবে। সে বলবে, 
হে প্রতিপালক! আমাকে তাতে প্রবেশ করান! প্রতিপালক 
বলবেন, হে আদমসন্তান! আমার কাছে চাইতে তোমাকে কে 
বারণ করছে?! আমি যদি তোমাকে দুনিয়া ও তদসদৃশ অন্যটি 
দেই, তুমি কি সন্তুষ্ট হবে? সে বলবে, হে প্রতিপালক, 
জগতসমূহের পালনকর্তা হওয়া সত্ত্বেও আপনি আমার সাথে ঠাট্টা 
করছেন?! 

অতঃপর হাদিসের বর্ণনাকারী ইবনে মাসউদ রা. হেসে দিয়ে 
বললেন, তোমরা জিজ্ঞেস করবে না কেন আমি হাসছি? সবাই 
বলল, কেন হাসছেন? বললেন, এভাবে নবী করীম সা. ও হেসে 

816 


wwuw.islamerpath.wordpress.com 


কেন আমি হাসছি?” নবীজী বললেন, ‘জগতসমূহের পালনকর্তা 
হওয়া সত্ত্বেও আপনি আমার সাথে ঠাট্টা করছেন?!’ এ কথাটি 
শুনে প্রতিপালকের হাসির দরুন (আমি হাসছি)! প্রতিপালক 
বলবেন, আমি কারো সাথে ঠাট্টা করি না, আমি যা চাই, তাই 
করি! অতঃপর তাকে বলা হবে, আমি যদি তোমাকে দুনিয়ার 
বাদশাহদের মধ্যে একজনের সম্পূর্ণ রাজত্বের সমপরিমাণ দেই, 
তুমি সন্তুষ্ট হবে? সে বলবে, আমি সন্তুষ্ট হে প্রতিপালক! 
প্রতিপালক বলবেন, তোমাকে তা দিলাম, সাথে তদসদৃশ আরও, 
তদসদৃশ আরও, তদসদৃশ আরও এবং তদসদৃশ আরও 
দিলাম..! পঞ্চমবারের মাথায় সে বলবে, আমি সন্তুষ্ট হে 
প্রতিপালক! প্রতিপালক বলবেন, এগুলো তোমাকে দিলাম, সাথে 
তদসদৃশ আরও দশগুণ বাড়িয়ে দিলাম । সেখানে তোমার মন যা 
চায়, নয়ন প্রীত হয়.. সবই পাবে! সে বলবে, আমি সন্তুষ্ট হে 
প্রতিপালক!” (মুসলিম-৪৮১) 

: dyke da gin b+ EUS ad dhe dis MO) cs + Ray dls 
L213 hy S33: JE AL GH 3 AOL gl Sb 
dl: 4 dbs xl F252 IS dS) rll on bs 1) > 
de 2 Cd JES ao d sels sf ao 2h: 3 ¢ AL Ll 
¢ AL: A JES A 3d Led Vo) Bh: JE Als cp 


817 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


SLlx or oj Bf Lf: J5E5 SOU a Ae Sf oll: J 
B58 53 52 135 all d ek > all GS Lae or L993 

< ie Ll al Bl lds bes elias USE lls Ulls 
অপর বর্ণনায়, “অতঃপর প্রতিপালক বলবেন, হে বান্দা, চাও! 
সে বলবে, হে প্রতিপালক আমাকে জান্নাতীদের অন্তর্ভুক্ত করুন! 
আল্লাহ তা‘লা বলবেন, যাও! তাদের সাথে গিয়ে মিলিত হও! 
অতঃপর সে দ্রুতপদে জান্নাতে প্রবেশ করবে। যখন মানুষের 
নিকটবতী হবে, তখন তার জন্য মুক্তাখচিত একটি প্রাসাদ 
প্রকাশ করা হবে। তা দেখে সে সেজদায় লুটিয়ে পড়বে । তাকে 
বলা হবে, মাথা উঠাও! কী হলো তোমার! সে বলবে, আমি 
প্রতিপালককে দেখে ফেলেছি। তাকে বলা হবে, মাথা উঠাও! 
এটি তো কেবল তোমার একটি ঘর অতঃপর এক ব্যক্তির সঙ্গে 
সাক্ষাৎ হলে তাকে দেখেও সে সেজদায় লুটিয়ে পড়তে চাইবে। 
বলা হবে, কী হলো তোমার! সে বলবে, কোনো মহান 
ফেরেশতার সঙ্গে আমার সাক্ষাৎ হলো। সে বলবে, আমি তো 
কেবল তোমার একজন রক্ষী, তোমার কৃতদাসদের একজন । 
অতঃপর সে সামনে চলতে থাকবে, তার জন্য প্রাসাদ উন্ুুক্ত 
করা হবে। দেখবে, সে তো এক মণিমুক্তাময়, যার দরজা, যার 
চৌকাঠ, জানালা, চাবি.. সবই হলো মণিমুক্তার। এই হলো 
সর্বনিম্নন্তরের জান্নাতীর মূল্যায়ন।” (আল মু'জামুল কাবীর- 
৯৭৬৩) 


818 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


সর্বোচ্চ স্তরের জান্নাতী 
xe 3 (8 lle Fe ou lS Ol ak Cpl po lj Ff UI 
+ AL de ht ly ol ras bs 
তৈরি করেছেন। অতঃপর মোহরাঙ্কিত করেছেন, যা কোনো চক্ষু 
কোনোদিন দেখেনি, কোনো কর্ণ সে সম্পর্কে শুনেনি এবং 
কোনো হৃদয়ে যার কল্পণাও কখনো উদয় হয়নি” (মুসলিম) 
dw df oy ms Sle Ss oh dye LLL al Gl Ol: BS JG, 
sl dl 4) dl 2 yl cobs চু clas C5) 
নবী করীম সা. আরও বলেন, “সর্বনিম্ন স্তরের জান্নাতী ব্যক্তি 
একহাজার বৎসর ভ্রমণ করে তার রাজ্যসীমার সূচনা ও সমাপ্তি 
প্রত্যক্ষ করবে। আর সর্বোচ্চ স্তরের জান্নাতী ব্যক্তি সকাল সন্ধ্যা 
আপন প্রতিপালকের দর্শন লাভ করবে” (তিরমিযী) 


অনুগ্রহ, 
আল্লাহর দয়া তাঁর ক্রোধের অগ্রগামী, 
তাওবার দরজা উনুক্ত; ফলে অপরাধীদের কোনো অজুহাতও 
আর গৃহীত হবে না। 
819 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


জান্নাতী পুরুষদের নেতা 


আল্লাহর কাছেও তাদের মর্যাদা ব্যবধানময় হবে। 


* সর্বোচ্চ মর্যাদাপ্রাপ্ত কারা? 
* কে হবেন মধ্যবয়সী জান্নাতীদের নেতা? 
* যুবক জান্নাতীদের প্রধানই বা কে? 


ভূমিকা 

সর্বোচ্চ স্তরে সমাসীন হবেন নবী রাসূলগণ। তারাই সৃষ্টির শ্রেষ্ট 
মানব সম্প্রদায় । সত্যের আহবায়ক ৷ পৃথিবীবাসীর প্রতি আল্লাহ্‌র 
বাৰ্তাবাহক । 


মধ্যবয়সী জান্নাতীদের নেতা 

আবু বকর ও উমর রা. । উভয়েই নবী করীম সা. এর জীবদ্দশায় 
তাঁর প্রধান সহযোগী ছিলেন। মৃত্যুর পরও রাসুলের পাশেই 
তাদের কবর হয়েছে। 


820 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


NY cS xl or RL Jal Jo aw 9 0 #1: BF JG 
xls rl 
নবী করীম সা. বলেন, “আবু Ld সক এপাচি গাপ 5 
বকর ও উমর হলো নবী- 
রাসূলগণ ব্যতীত পূর্ববর্তী ও 
পরবর্তী সকল মধ্যবয়সী 
জান্নাতীদের নেতা” (ইবনে 
হিব্বান-৬৯০৪) 


& আবু বকর ও উমর রা. কীভাবে মধ্যবয়সী 
জান্নাতীদের নেতা হবেন? অথচ জান্নাতে প্রবেশকারী 
সকলেরই বয়স হবে তেত্রিশ । সকলেই হবেন যুবক । 
উত্তরঃ এখানে মধ্যবয়সী বলতে ত্রিশ থেকে চল্লিশ বছর বয়সের 
মধ্যে যে সকল মুসলমান মৃত্যুবরণ করেছিল, তারা জান্নাতে 
প্রবেশ করলে তাদের নেতা হবেন আবু বকর ও উমর রা.। আর 
যুবক অবস্থায় (অনুধ্ব ত্রিশ) মৃত্যুবরণ করে জান্নাতে প্রবেশ 
করলে তাদের নেতা হবেন হযরত হাসান ও হুসাইন রা. । 
জান্নাতে নবী করীম সা. উমরের জন্য নির্মিত প্রাসাদ প্রত্যক্ষ 
করেছেন। অনিন্দ সুন্দর সেই প্রাসাদ! চার পাশে নদ-নদী 
প্রবাহিত! বৃক্ষমালা সারিবদ্ধভাবে রোপিত! হ্যাঁ. তাঁর সততা, 


821 


www.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


দ্বীনের জন্য তাঁর আত্মত্যাগ, তার এবাদত ও খোদাভীরুতার 
দরুন সত্যিই উমর বিন খাত্তাব রা. সেই সুসংবাদ পাওয়ার 
যোগ্য! 
JG lin oh: AB AS cr meh UBB ALLIS: BY JG 
cr fol bY] Sl lb adsl Of Gia UR or 3) 
dhl dy bbl dey pf J. 
নবী করীম সা. বলেন, “আমি জান্নাতে প্রবেশ করে স্বর্ণখচিত 
একটি প্রাসাদ দেখতে পেলাম । বললাম, কার জন্য এটি? তারা 
বলল, এক কুরায়শী ব্যক্তির! হে ইবনুল খাত্তাব, তাতে আমি 
প্রবেশ করতাম, কিন্তু তুমি ঈর্ষান্বিত হবে ভেবে করিনি উত্তরে 
উমর রা. বললেন, আপনার ওপরও আমি ঈর্ষা করব হে 
আল্লাহর রাসূল?” (বুখারী-৬৬২১) 


জান্নাতী যুবকদের নেতা 

তারা হলেন হযরত আলী ও ফাতেমা রা. এর দুইপুত্র হাসান ও 
হুসাইন রা. দুনিয়াতে তাদের ত্যাগ-তিতিক্ষা ও দ্বীনের খাতিরে 
আত্মোৎসর্গমূলক অবদানের জন্যই আল্লাহ তালা তাদেরকে সেই 
সম্মানে ভূষিত করবেন। 

LL al SUE lm tly ntl: BF JE 
যেমনটি নবী করীম সা. বলেছেন, “হাসান ও হুসাইন জান্নাতী 
যুবকদের সরদার ৷” (তিরমিযী-৩৭৬৮) 

822 


www.islamerpath.wordpress.com 


Contents 


জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশব্যক্তি 
নবী করীম সা. আপন সঙ্গীদের মধ্যে দশজন ব্যক্তির নাম উল্লেখ 
করে তাদেরকে জান্নাতের সুসংবাদ শুনিয়েছেন। ইসলামের জন্য 
তারা ছিলেন সর্বদা অগ্রগামী, জিহাদ ও ত্যাগে তারা ছিলেন 
আদর্শ। তাই বলে এটা উদ্দেশ্য নয় যে, বাকী সাহাবীগণ 
জান্নাতে যাবে না; বরং সকল সাহাবীর ক্ষেত্রেই সুসংবাদ বর্ণিত 
হয়েছে। যেমন, বদরযুদ্ধে অংশগ্রহণকারী ৩১৩ জন সাহাবীর 
ব্যাপারে বর্ণিত হয়েছে, 
Lb Let dG a Jal Jo bl 5 dh Jd dale: BJU 
নবী করীম সা. বলেন, “তোমার কী মনে হয়, হয়ত বদরে 
অংশগ্রহণকারী যুদ্ধাদেরকে আল্লাহ বলে দেবেন যে, তোমাদের 
যতটুকু মনে চায় আমল কর, আমি তোমাদের ক্ষমা করে 
দিলাম ৷” (মুসান্নাফে ইবনে আবি শাইবা-৩২৩৪৬) 
তেমনি এঁতিহাসিক হুদায়বিয়ার সন্ধি সম্পাদনকালে যে ১৪০০ 
সাহাবী বৃক্ষের নীচে নবীজীর হাতে যুদ্ধের জন্য বায়আাত গ্রহণ 
করেছিলেন, তাদের ব্যাপারে নবী করীম সা. বলেন, 

A bet be Vid ot Bh on HL Es 
সকলেই জান্নাতে প্রবেশ করবে৷” (তিরমিষী-৩৮৬৩) 


823 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


তবে এই দশজনের মর্যাদা বৃদ্ধির উদ্দেশ্যে তাদের নাম উল্লেখ 
করে নবীজী তাদের জান্নাতী হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন, 
Sd Okey RLS 3 RELIG A Hl LLG i: BJ 
8 cls LLNS by LL SB xls LDS dog sl 
or hae Hl OLS 5 cy tng RES dng LFS 

RANE 
আউফ জান্নাতে যাবে, সা'দ জান্নাতে যাবে, সাইদ বিন যাইদ 
জান্নাতে যাবে এবং আবু উবাইদা ইবনুল জাররাহ জান্নাতে 
যাবে৷” (আবু দাউদ-৪৬৫১) 


প্রত্যয়ন, 
কুরআন-সুন্নাহে স্পষ্ট উল্লেখ ব্যতীত নির্দিষ্ট কাউকে জান্নাতী 
বলে সাক্ষ্য দেওয়া যাবে না। 


824 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


জান্নাতী নারীদের নেত্রীবর্গ 


মুমিন পুরুষ ও মুমিনা নারী সকলের জন্যই আল্লাহ তালা 
রোযা পালন করে এবং শেষরাত্রিতে আল্লাহর দরবারে কান্নাকাটি 
করে, তেমনি নারীরাও ..! 


* কোনো নারীর জন্য কি নবীজী \SE 


[LPL Lal 


ভূমিকা 

দুনিয়াতে বহু নারী আমলে পুরুষদের অগ্রগামী হয়েছেন! 
এবাদত, নুসরত, আল্লাহর পথে ব্যয় ও জ্ঞানচর্চায় পুরুষদের 
ছাড়িয়ে গেছেন! বরং ইতিহাস অধ্যয়ন করলে লক্ষ্য করা যায় যে, 
শ্ৰেষ্ঠ সব আমলের মূলেই রয়েছে নারীর অবদান 

সর্বপ্রথম যিনি মক্কায় বসবাস করেছেন, জমজমের পানি পান 
করেছেন, সাফা-মারওয়া পর্বতদ্বয়ে সাঈ করেছেন, তিনি একজন 
নারী! ‘হাজেরা’, ইসমাইল আ. এর সম্মানিত মাতা ৷ সর্বপ্রথম 
যিনি ইসলাম গ্রহণ করেছেন ও নবীজীকে সর্বাত্মক সহযোগিতা 

825 


) . 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


করেছেন, তিনি হলেন একজন নারী; উম্মুল মুমিনীন খাদিজাতুল 
কুবরা রা. ৷ সর্বপ্রথম যাঁকে আল্লাহর পথে শাস্তি দিয়ে শহীদ করা 
হয়েছিল, তিনিও নারী; আম্মার বিন ইয়াসির রা. এর মাতা 
সুমাইয়া রা. । 

নবী করীম সা. কতিপয় নারীর ব্যাপারেও জান্নাতের সুসং 
শুনিয়েছেন। তারা কারা? 


উম্মুল মুমিনীন খাদিজাতুল কুবরা রা. 
তিনি হলেন সকল মুমিন-মুমিনা’র মাতা, সতী নারীদের আদর্শ, 
খোদাভীরু মহিলাদের সরদার ৷ জ্ঞান-বুদ্ধি, প্রজ্ঞা ও ত্যাগে যিনি 
ছিলেন অতুলনীয় । 
তার সম্পর্কে নবী করীম সা. বলেন, 
লও ১) EE Y ৯ ৮ 3 8 এক2 ০ ১০৭১ 
“খাদিজাকে জান্নাতে একটি মোতিখচিত বাড়ীর সুসংবাদ দাও! 
সেখানে কোনো হৈ-হুল্লোড় নেই, কান্তি-পরিশ্রম কিছু নেই৷” 
(বুখারী-১৬৯৯) 
0s ois cl dy bil BY A dao Sf: 52 2 UE 
Dll Ley or Lele L3G sl 8 BB oly plod a3 sly Ss 
ES I 48 EE YS nA Soa gs 
আবু হুরায়রা রা. বলেন, “একদা জিবরীল আ. নবীজীর কাছে 
এসে বলতে লাগলেন, হে আল্লাহর রাসূল, ওই যে খাদিজা খাদ্য 
826 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


ও পানিয় নিয়ে আপনার কাছে আসছেন। তিনি এলে তাকে 
তার প্রতিপালকের পক্ষ থেকে সালাম বলবেন এবং জান্নাতে 
এমন একটি মোতিখচিত প্রাসাদের সুসংবাদ দেবেন যেখানে 
কোনো হৈ-হুল্লোড় নেই এবং ক্লান্তি ও পরিশ্রম নেই ৷” (মুসলিম- 
৬৪২৬) 


উম্মুল মুমিনীন আয়েশা রা. 
তিনি হলেন আবু বকর সিদ্দীক রা, এর কন্যা। নবী করীম সা. 
এর প্রিয়তম স্ত্রী । স্বয়ং আল্লাহ তা‘লা কুরআনুল কারীমে যার 
সচ্চরিত্র ও পরিবত্রতার ঘোষণা দিয়েছেন। 
iT YL or IR ls gS Jnl on 5) BY dh dy) 
Jo sil Je Lilo S35 Oly SUF ody rs 0 Bl 
(rll fe Go wl 
নবী করীম সা. বলেন, “পুরুষদের মধ্যে অসংখ্য ব্যক্তি পূর্ণতা 
অর্জন করেছে, তবে মহিলাদের মধ্যে কেবল ইমরানের স্ত্রী 
মারিয়াম এবং ফেরাউনের স্ত্রী আসিয়া । পক্ষান্তরে সকল 
নারীদের ওপর আয়েশা’র মর্যাদা সকল খাদ্যের ওপর ছারীদ 
(রুটি ও গোশতের সমন্বয়ে তৈরী মণ্ডবিশেষ) এর মর্যাদাসদৃশ ৷” 
(বুখারী-৩২৩০) সেটি ছিল নবী করীম সা. এর প্রিয় খাদ্য । 
ly Gal SB x33 SHS of poy bl: IW BS JG, 
EPS Gl S Gx35 SBE ds hr: od 
827 


www.islamerpath.wordpress.com 


Contents 


আয়েশা রা. কে উদ্দেশ্য করে নবীজী বলেছিলেন, সন্তুষ্ট হবে কি 
যদি দুনিয়াতে ও আখেরাতে তুমি আমার স্ত্রী হিসেবে থাক? 
বললেন, হ্যাঁ.. আল্লাহর শপথ! বললেন, তবে তুমি দুনিয়া ও 
আখেরাতে আমারই স্ত্রী থাকবে৷” (ইবনে হিব্বান-৭০৯৫) 


ফাতেমা রা, 
তিনি হলেন নবী করীম সা. এর কন্যা, তাঁর সর্বাধিক স্নেহের 
পাত্রী, তাঁর কলিজার টুকরা, তাঁর চাচাতো ভাই আলী রা. এর স্ত্রী, 
হাসান ও হুসাইন রা, এর মাতা । 
a) Ol Ll ods 5 L5 531 dye tLe lis Ol: BY JG 
ml Of Ll al LS uw abl Ol Sins de ds of 
LL Jal SUS lw tly 
নবীজী বলেন, “নিশ্চয় সে এক ফেরেশতা, এই রাত্রির পূর্বে 
আর পৃথিবীতে আসেনি। সে প্রতিপালকের অনুমতি চেয়ে 
আমাকে সালাম নিবেদন করতে এসেছে, সুসংবাদ দিচ্ছে, নিশ্চয় 
ফাতেমা জান্নাতে সকল নারীদের নেত্রী এবং হাসান ও হুসাইন 
জান্নাতী সকল যুবকের নেতা ৷” (তিরমিধী-৩৭৮১) 


তারা হলেন পূর্ববর্তী উম্মতসমূহের শ্রেষ্ঠ রমণী । তারা ঈমান, 
আনুগত্য এবং আল্লাহর জন্য ধৈর্যে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। 
828 


www.islamerpath.wordpress.com 


মারিয়াম হলেন ঈসা আ. এর মাতা আল্লাহ তালা কুরআনুল- 
কারীমে তাঁর ঘটনা উল্লেখ করে তাঁকে সম্মানিত করেছেন। 
অপরদিকে মুযাহিম-তনয়া আসিয়া হলেন ফেরাউনের পত্নী । 
কঠিন আযাবের সম্মুখীন হওয়া সত্ত্বেও তিনি ঈমানের ওপর 
মিচা হযাযফডার সমর তি ররেছিলে। 
AE SB 2 SH FASE ILS 4 SH 5} 
Ni KOCH 24 
একটি গৃহ নিৰ্মাণ করুন, আমাকে ফেরাউন ও তার দুঙ্কর্ম থেকে 
উদ্ধার করুন এবং আমাকে যালেম সম্প্রদায় থেকে মুক্তি দিন৷” 
(সূরা তাহরীম-১১) 
{JB bss AGB doe Ss: Jb ls cl or 
: 8 dh J JE Al ds dh: IG ¢ (lia be Sa ) 
Er 9 Ch LE Ags Sy Hs LL al ls Hl ) 


(0322 Bl Pls cd dal Ss OF Si 
ইবনে আব্বাস রা. বলেন, “একদা নবী করীম সা. মাটিতে 
চারটি রেখা এঁকে বললেন, জানো এগুলো কী? সবাই বলল, 
আল্লাহ ও তাঁর রাসূলই ভালো জানেন! বললেন, নিশ্চয় 
জান্নাতের শ্রেষ্ঠ নারীগণ হলেন খাদিজা বিনতে খুওয়াইলিদ, 


829 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


ফাতেমা বিনতে মোহাম্মাদ, মারইয়াম বিনতে ইমরান ও 

ফেরাউনের স্ত্রী আসিয়া বিনতে মুযাহিম ৷ 

যরজংরাদর় আলা তায করাতে চং করে 

LEG SE 2 S45 PFS NSE IL d FSS 
Ne KOE A 545 

bs EOE EE TE 

উদ্ধার করুন এবং আমাকে যালেম সম্প্রদায় থেকে মুক্তি দিন৷” 


(সুরা তাহরীম-১১) (আল মুস্তাদরাক) 
আসিয়া বিনতে মুযাহিম ও মারিয়াম বিনতে ইমরান আ. এর 


SSB TIEEAr SIEH A 
2545. PSST ESE SEA EES 
I ISY fs HGS A 
2 BEG 3G CI LL BILGE 2 4B CEL 
\-):=2্ঠ Sex 
“আল্লাহ তালা মুমিনদের জন্যে ফেরাউন-পত্বীর দৃষ্টান্ত বর্ণনা 
করেছেন। সে বলল, হে আমার পালনকর্তা, আপনার সন্নিকটে 


২ 


830 


www.islamerpath.wordpress.com 


Contents 


জান্নাতে আমার জন্যে একটি গৃহ নির্মাণ করুন, আমাকে 
ফেরাউন ও তার দুষ্ধর্ম থেকে উদ্ধার করুন এবং আমাকে 
যালেম সম্প্রদায় থেকে মুক্তি দিন। আর দৃষ্টান্ত বর্ণনা করেছেন 
এমরান-তনয়া মারিয়মের, যে তার সতীত্ব বজায় রেখেছিল। 
অতঃপর আমি তার মধ্যে আমার পক্ষ থেকে জীবন ফুকে 
দিয়েছিলাম এবং সে তার পালনকর্তার বাণী ও কিতাবকে সত্যে 
পরিণত করেছিল। সে ছিল বিনয় প্রকাশকারীনীদের একজন ৷” 
(সূরা তাহরীম ১১-১২) 

এই হলো সত্যের ওপর আমৃত্যু অবিচল থাকা আদর্শ নারীদের 
স্মৃতিকথা । ফেরাউনের স্ত্রী আসিয়া ছিলেন একজন নিষ্ঠাবান 
মুমিনা, আর ফেরাউন ছিল প্রতাপশালী জালেম শাসক ৷ কিন্তু 
কখনই স্বামীর কুফুরী তাকে আপন প্রতিপালকের আনুগত্য 
থেকে বিরত রাখতে পারেনি। যেন মানুষ বুঝতে পারে যে, 
আল্লাহ হলেন চির-ন্যায়বান। একজনের অপরাধের দরুন 
অন্যকে দোষারোপ করবেন না । তিনি প্রতিপালকের কাছে তার 
সান্নিধ্য অর্জনের দোয়া করেছিলেন, ফেরাউনের দুষ্কর্ম ও অনিষ্ট 
থেকে রক্ষা করে জান্নাতে তার জন্য একটি বাড়ী প্রস্তুত রাখার 
আশা ব্যক্ত করেছিলেন দয়াময় আল্লাহও তার দোয়া ও কামনা 
কবুল করে নিয়েছিলেন। 

অপরদিকে ইমরান-তনয়া মারিয়ম আ. । যিনি প্রতিপালককে ভয় 
করেছিলেন, ফলে আল্লাহও তাঁকে ও তাঁর সন্তান ঈসাকে 
সম্মানিত করেছিলেন। 

831 


www.islamerpath.wordpress.com 


Contents 


সুতরাং ওহে সম্মানিত মা বোন..! মেহের কন্যাগণ..! আসুন, 
তাদের অনুসরণ করে আমরাও উভয় জগতে সফলতা অর্জনে 
সচেষ্ট হই! 


832 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


জান্নাতীদের জান্নাতে প্রবেশের বিবরণ 


জান্নাত হলো সর্বোন্নত নিবাস সুমহান আশ্রয় । পরম সৌভাগ্য, 
যার পর কোনো দুর্ভাগ্য 
নেই । পরম শান্তি, যার পর 
কোনো ক্লান্তি নেই । সকল 
ক্লান্তি ও পরিশ্রম ভুলে গিয়ে 
সন্তুষ্টচিত্তে তারা তাতে প্রবেশ 
করবে। 


* কীভাবে জান্নাতের দিকে নেয়া হবে? 
* তাদের সোন্দর্য ও দৈহিক দৈর্ঘ্যরে বিবরণ কী? 


* জান্নাতের দরজাসমূহের আয়তন কতটুকু? 
* প্রবেশকালে কি জন-জটের সম্মুখীন হবে? 


ভূমিক 


জান্নাতীদের জান্নাতের প্রবেশের বিবরণ আল্লাহ এভাবে 
দিয়েছেন, 


833 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


GEE BIL YASH 2H Go 
ESE SOS CE 

dl 
জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। যখন তারা উন্ুক্ত দরজা 
দিয়ে জান্নাতে পৌঁছুবে এবং জান্নাতের রক্ষীরা তাদেরকে বলবে, 
তোমাদের প্রতি সালাম, তোমরা সুখে থাক, অতঃপর সদাসর্বদা 
বসবাসের জন্যে তোমরা জান্নাতে প্রবেশ কর।” (সূরা যুমার- 
৭৩) 


দরজাসমূহের প্রশস্ততা 
প্রবেশকারীদের সংখ্যাধিক্য দরজাসমূহের সুপ্রশস্ততা কামনা 


করে। জান্নাতের দরজাসমূহের সুপ্রশস্ততার বিবরণ দিতে গিয়ে 
নবী করীম সা. বলেন, 

ALLS og Lm re LF lS rp Ul Eon be 
«UE ans i GEE Ec Small 43 CD 3 c pal 49 c sll 
“জান্নাতের কপাটসমূহের দুই কপাটের মাঝে সত্তর বৎসর 
ভ্রমণস্থলের ব্যবধান। জান্নাতে পানির সমুদ্র থাকবে, থাকবে 
শরাবের সমুদ্র, দুধের সমুদ্র, মধুর সমুদ্র.. সেগুলো থেকে 
শাখারূপে নদ-নদী ছড়াবে ৷” (আল-মাছানী ইবনে আসেম) 

834 


www.islamerpath.wordpress.com 


Contents 


4 alee on Cgrlaldl og be OF od po ll + BJS 


অন্যত্ৰ নবীজী বলেন, “এ 
সত্তার শপথ, যার হাতে 
আমার প্রাণ, নিশ্চয় 
জান্নাতের কপাটসমূহের 
দুই কপাটের মধ্যে মক্কা 
এবং হাজার’ এলাকার 
দূরত্বসম ব্যবধান । অথবা 
মক্কা এবং বাসরা'র 
দূরত্বসম ব্যবধান ৷” 
(মুসলিম-৫০২) 


Gras a on EBL nN 


দরজা দিয়ে প্রবেশের বিবরণ 

সকল জান্নাতবাসী হবে একই আত্মার মতো, সবাই হবে একই 
বিশ্বাসে বিশ্বাসী, তাদের মাঝে কোনো ভেদাভেদ থাকবে না, 
প্রতিহিংসা থাকবে না । কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত ধরে তারা 


জান্নাত প্রবেশ করবে। 


3 LE df lone 31 Of Opn pl op BL FY: BS J 
PTs pds Jz Gams prs ST Slee - Bal 


SALAD dl sy Ge reyz99 LE 


835 


www.islamerpath.wordpress.com 


Contents 


নবী করীম সা. বলেন, “আমার উম্মতের সত্তরহাজার অথবা 
সাতলক্ষ লোক (বর্ণনাকারী সন্দিহান) জান্নাতে প্রবেশ করবে। 
একে অন্যের হাত ধরে তারা জান্নাতে ঢুকবে তাদের চেহারা 
হবে পূর্ণিমার চাঁদের ন্যায় উজ্জ্বল” (বুখারী-৬১৭৭) 

সকলেই একসাথে একসারিতে প্রবেশ করবে। 


জান্নাতের দরজাসমূহ 
আল্লাহ তা‘লা বলেন, 


0:: 2 ONL iE 
“তথা স্থায়ী বসবাসের জান্নাত; তাদের জন্যে তার দ্বার উনুক্ত 
রয়েছে৷” (সূলা ছাদ-৫০) 


দরজাসমূহের সুপ্রশস্ততা ও বিশালতা সত্ত্বেও তার দরজা হবে 
একাধিক ৷ 
JY) ds 3 ob os ob US PA BSE LLL: 


8 J 

xl 
নবী করীম সা. বলেন, “জান্নাতের রয়েছে আটটি দরজা । 
তন্মধ্যে একটি হলো ‘রাইয়ান ফটক’; কেবল রোযাদারগণই সে 
ফটক দিয়ে প্রবেশ করবে ৷” (বুখারী-৩০৮৪) 


836 


www.islamerpath.wordpress.com 


Contents 

dl hd ts GSE ow JE dl da Of ty df 
or E> Bhall Jal op OF of 35 lin dae LLL S G33 
or OK net Pb on Ft al on oF n5 Dal ob 
x Fel Sal or OF crs Bxdll Sb on F° Bx jal 
ois cr Fr de be ls Sl Gb A Al JE Sb ob 
PS UE ¢ GE Sl AS cp ol Fn de bare or oll 

Me 5 Of 
অন্যত্ৰ নবীজী বলেন, “আল্লাহর রাস্তায় যে ব্যক্তি জোড়া বস্ত 
(অশ্ব, উট, কৃতদাস ইত্যাদি) সাদাকারূপে দান করল, 
কেয়ামতের দিন তাকে ডেকে বলা হবে, হে আল্লাহর বান্দা, এই 
হলো কল্যাণের দরজা..! নামাযীদেরকে নামাযের দরজা দিয়ে 
ডাকা হবে। মুজাহিদীনকে জিহাদের ফটক থেকে ডাকা হবে। 
রোযাদারদেরকে ‘রাইয়ান’ গেট থেকে আহ্বান করা হবে। 
সাদকাকারীদেরকে সাদকার জন্য নির্ধারিত দরজা থেকে ডাকা 
হবে৷ আবু বকর রা. বললেন, আমার পিতা-মাতা আপনার জন্য 
উৎসর্গ হে আল্লাহর রাসূল! একজনকে সকল দরজা থেকে 
আহ্বানে কোনো অসুবিধে নেই তো! একজনকে সকল দরজা 
থেকে ডাকা হবে কি? নবীজী বললেন, হ্যাঁ. আমি আশা করছি 
তুমিও তাদের অন্তর্ভুক্ত হবে!” (বুখারী-১৭৯৮) 


837 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


প্রশ্ন 
Q যে ব্যক্তি সকল এবাদত পালন করবে, তাকে কি 
সকল দরজা থেকে আহ্বান করা হবে? 
উত্তরঃ যে আমলটি তার থেকে অধিক ও সুচারুরূপে পালিত 
হবে, তাকে সেই দরজা থেকেই আহ্বান করা হবে। সেটি নামায 
হোক, রোযা হোক কিংবা অন্য কোনো এবাদত! 


প্রবেশকালে তাদের বয়স 

জান্নাতীগণ সুপরিণত বয়স অর্থাৎ তেত্রিশ বছর বয়সী অবস্থায় 

জান্নাতে প্রবেশ করবে এ বয়সে তাদের যৌবন ও শক্তি-সামর্থ্য 

সুপরিণত হয় । 

2 5D bl cps 3p lz LHL LL al J: BB U6 
Li SD, DS 

নবীজী বলেন, “জান্নাতীগণ কেশবিহীন দেহ, দাড়িবিহীন চেহারা 

ও চোখে সুরমা লাগানো অবস্থায় জান্নাতে প্রবেশ করবে। তারা 

হবে তেত্রিশ বছরের পরিণত যুবক ৷” (তিরমিযী-২৫৪৫) 


eld ds Ds meld G4 Y JS 32 32 LE Jal 8 JG 

নবী করীম সা. বলেন, “জান্নাতীগণ কেশবিহীন দেহ, দাড়িবিহীন 

চেহারা ও চোখে সুরমা লাগানো অবস্থায় জান্নাতে প্রবেশ করবে। 
838 


www.islamerpath.wordpress.com 


Contents 


তাদের যৌবন বিলীন হবে না এবং তাদের পোশাক কখনো 
নোংরা হবে না।” (তিরমিযী-২৫৩৯) 

দেহ, আকৃতি ও সৌন্দর্যে কখনোই বার্ধক্যের ছাপ পড়বে না। 
কাপড় ময়লাযুক্ত হবে না; সর্বদা সুন্দর ও অপরিবর্তিত থাকবে। 


তাদের দৈর্ঘ্য 
জান্নাতীদের দেহগুলো দৈর্ঘ্য-প্রস্থে পরিপূর্ণ থাকবে, সুন্দর ও 
সুগঠনশীল দেহের অধিকারী হবে। 
sll ons Il be 1228 3 HELE Jal Ja: BF U6 
Cl em 22 bls Ox db PST GE Je Ey SDE 
নবী করীম সা. বলেন, “জান্নাতীগণ কেশবিহীন দেহ, দাড়িবিহীন 
চেহারা ও চোখে সুরমা লাগানো অবস্থায় জান্নাতে প্রবেশ করবে। 
তারা হবে তেত্রিশ বছরের পরিণত যুবক; ঠিক যেমন আদমকে 
সৃষ্টি করা হয়েছিল, তার দৈর্ঘ্য ছিল ষাট এবং প্রস্থ ছিল সাত 
হাত ৷” (মুসান্নাফে ইবনে আবি শাইবা-৩৪০০৬) 
তাদের চক্ষু হবে সুরমাযুক্ত, ত্বক হবে অতিমসৃণ, বর্ণ হবে 
শুভ্রতাসমৃদ্ধ, কেশুগুচ্ছ হবে কোমল ও কুঁকড়ো। বয়সে তারা 
হবে তেত্রিশের পরিণত যুবক । দৈর্ঘ্য হবে ষাট ও প্রস্থ হবে সাত 
হাত। যেন জান্নাতের নেয়ামতসমূহ উত্তমরূপে ভোগ করতে 
পারে। পূর্ণরূপে স্বাদ গ্রহণ করতে পারে। 


839 


www.islamerpath.wordpress.com 


তাদের সুদর্শন চেহারা ও সুগঠিত দেহবয়বে..! 


840 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


জান্নাতের স্তরসমূহ 


জান্নাতের রয়েছে অনেকগুলো স্তর । আমল অনুযায়ী নির্ধারিত 
ছরেণডালের গিরি হর আয়াহ রয়, 


© He 5 et ERE a BUA NEE asad od 
V০ ৰল 

“আর যারা তাঁর কাছে আসে ঈমানদার হয়ে এমতাবস্থায় যে সে 

সৎকর্ম সম্পাদন করেছে, তাদের জন্যে রয়েছে সুউচ্চ মর্তবা” 

(সূরা ত্বাহা-৭৫) 

অন্যত্ৰ আল্লাহ বলেন, 

০১১ FEA Ed 
HII চেও 
SILBGH EA HIS SEG VS Is AG 

ix O LE 
“তোমাদের মধ্যে যে মক্কা বিজয়ের পূর্বে ব্যয় করেছে ও জেহাদ 
করেছে সে সমান নয়। এরূপ লোকদের মর্যাদা বড় তাদের 
অপেক্ষা, যারা পরে ব্যয় করেছে ও জেহাদ করেছে। তবে 
আল্লাহ উভয়কে কল্যাণের ওয়াদা দিয়েছেন। তোমরা যা কর, 
আল্লাহ সে সম্পর্কে সম্যক জ্ঞাত ৷” (সূরা হাদীদ-১০) 
841 


www.islamerpath.wordpress.com 


Contents 


* তবে কী সেই স্তরসমূহ? 
* ব্যবধান কীরূপ? 
* স্তর উন্নীত করার উপায় কী? 


ভূমিকা 
জান্নাত হলো বিভিন্ন স্তর । মর্যাদা ও সুখ স্বাচ্ছন্দ্যের দিক থেকে 
সেগুলোতে অনেক ব্যবধান থাকবে মুমিনগণ তাদের ঈমান ও 
তাকওয়ার ভিত্তিতে বিভিন্ন স্তরে উন্নীত হবে। 
oglR SL Pl OL) JG BY lo: tl tm ff 
4 BS GS LL cyl SRN Sse E ob 8 ox Bl ol 
Jilte Sb dl dg b 1G. Cea be folicd all 3 Sl 
BL ll Jory im go Gly Hh) UG Pk lal Y sll 
Cox los 
নবী করীম সা. বলেন, “নিশ্চয় জান্নাতবাসী তাদের উপরের 
তোমরা পূর্ব ও পশ্চিম দিগন্তে তারকারাজি দেখতে পাও! কৃত 
আমল অনুপাতে তাদের স্তরে এরকম তারতম্য হবে। সবাই 
বলল, হে আল্লাহর রাসূল, ওগুলো কি নবী রাসূলদের স্তর 
যেখানে অন্য কেউ পৌঁছুতে পারবে না? উত্তরে বললেন, ওই 


842 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, আল্লাহর ওপর ঈমান 
আনয়নকারী এবং রাসূলদের সত্যায়নকারী সকল ব্যক্তিবর্গই এ 
স্তরে পৌঁছুবে ৷” (বুখারী-৩০৮৩) 


জান্নাতের একশত স্তর 
নবী করীম সা. সংবাদ দিয়েছেন যে, জান্নাতের একশটি স্তর 
রয়েছে প্রতিটি স্তরের মাঝে বিস্তর ব্যবধান । 
Sls clay BL ll doar hl cal os dhl doy JE 
ail d ler 31 Saw d alr LL dE Sd fr Un ON 
L1G 01) JE ¢ al ig BT di dy b IGS. CU as gl 
cn K apd cg be il dai d cpialeed dh nao ie3 SL 
dels Stl Las SB 33701 og dl Als 5% oly sll 
LLL A a3 pl Gr Sy - ob - LL 
নবীজী বলেন, “যে ব্যক্তি আল্লাহ ও তাঁর রাসূলের ওপর ঈমান 
আনবে, নামায কায়েম করবে এবং রমযানের রোযা পালন 
যাবে। চায় সে আল্লাহর পথে যুদ্ধ করুক কিংবা জন্মস্থানে বসে 
থাকুক! সকলেই বলল, হে আল্লাহর রাসূল, মানুষকে এ সম্পর্কে 
অবহিত করব? তিনি বললেন, নিশ্চয় জান্নাতে একশটি স্তর 
রয়েছে যেগুলো মুজাহিদীন (আল্লাহর পথের যুদ্ধাদের) জন্য 


843 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


তৈরি করেছেন। প্রতিটি স্তরের মাঝে আসমান-জমিনের 
ব্যবধান । তোমরা আল্লাহর কাছে চাইলে জান্নাতুল ফেরদাউস 
চেয়ো! কারণ, সেটি হলো মধ্যবর্তী সর্বোচ্চ স্তরের জান্নাত । তার 
ওপর আমি আল্লাহর আরশ দেখেছি, যা থেকে জান্নাতের 
নির্বারিণীসমূহ প্রবাহিত ৷” (বুখারী-২৬৩৭) 


প্রশ্ন 
9 জান্নাতুল ফেরদাউস একইসাথে কীভাবে মধ্যবর্তী ও 
সর্বোচন্তরের জান্নাত হতে পারে? 
উত্তরঃ এখানে মধ্যবতী বলতে সকল জান্নাতের মধ্যস্থলে 
অবস্থিত এবং অন্যান্য জান্নাতের তুলনায় তার স্তর উঁচু । কারণ, 
তার ছাদ হলো আল্লাহর আরশ । 


জিজ্ঞাসা 
Q এসকল উঁচুস্তরসমূহ কি কেবলই মুজাহিদীনের জন্য? 
উত্তরঃ উচুস্তরসমূহ কেবল মুজাহিদীনের জন্যই নয়; 
বরং সকল সফলকাম মুমিনদের জন্যও..! নবীজী বলেন, 
re Ble 32 LF On b D2 BL LLG: 


& J 
“জান্নাতে একশতটি স্তর রয়েছে, প্রতিটি স্তরের মাঝে একশত 
বছর ভ্রমণস্থুলের ব্যবধান ৷” (তিরমিযী-২৫২৯) 


844 


www.islamerpath.wordpress.com 


জান্নাতের অসংখ্য কানন 
হারেসা বিন ছুরাকা একজন আনসারী তরুণ সাহাবী। তার 
একটি চমৎকার ঘটনা বর্ণিত রয়েছে। উল্দের যুদ্ধে 
মুসলমানদের সাথে তিনিও অংশগ্রহণ করেছিলেন যুদ্ধ শুরুর 
কিছুপূর্বে তিনি একটি কূপ থেকে পানি পান করতে গেলেন, 
হঠাৎ একটি তীর এসে তার গলদেশে আঘাত করলে সাথে 
সাথে তিনি শহীদ হয়ে যান। 
যুদ্ধশেষে নবীজী সঙ্গীদের নিয়ে যখন মদীনায় ফিরে এলেন, 
তখন হারেসা’র মাতা নবীজীর কাছে আসল, তিনি বয়োবৃদ্ধ, 
বয়সের ভারে হাড়গুলো নরম হয়ে গেছে, চলনে কষ্ট হচ্ছে। 
ছেলের মৃত্যুতে তিনি নিদারুণ ব্যথিত । 
তিনি এসে নবীজীকে বললেন, হে আল্লাহর রাসূল, হারেসার 
পরিণাম সম্পর্কে আমাকে বলুন, যদি সে জান্নাতে গিয়ে থাকে, 
কী করি! (অর্থাৎ আহাজারি ও রোনাজারিতে আকাশ-বাতাস 
ভারি করে তুলব, মৃতের জন্য কান্নাকাটির বিষয়টি তখন পর্যন্ত 
নিষিদ্ধ ছিল না) নবীজী তাকে বললেন, 

dS nal oll Sl ols .. olf obs le) lal 1 
“ধিক তোমার! তুমি কি পাগল হয়ে গেছ! সে তো একটি জান্নাত 
নয়.. আটটি জান্নাত.! আর তোমার ছেলে জান্নাতুল ফেরদাউস 
লাভ করেছে!” (বুখারী-২৬৫৮) 


845 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


মুমিনগণ তাদের আমল অনুপাতে জান্নাতের স্তরে উন্নীত হবে। 


846 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


জান্নাতের রক্ষীগণ 


জান্নাতের জন্য আল্লাহ তালা অসংখ্য রক্ষীও তৈরি করেছেন। 


5 


* কারা সেই রক্ষী? 
* তারা কি ফেরেশতা? 
* তাদের সংখ্যা? 

* কী তাদের দায়িত্ব? 


ভূমিকা 

জান্নাতের রক্ষী হিসেবে আল্লাহ তালা ফেরেশতাদের নিযুক্ত 
করেছেন। তারা জান্নাতীদেরকে সম্ভাষণ জানাবে, সংবর্ধনা 
দেবে। আল্লাহ বলেন, 


550) LES BHI LE oe 
SEs te NES AIG Ser 
Ee: 


জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। যখন তারা উন্ুক্ত দরজা 


847 


www.islamerpath.wordpress.com 


Contents 


দিয়ে জান্নাতে পৌঁছুবে এবং জান্নাতের রক্ষীরা তাদেরকে বলবে, 
তোমাদের প্রতি সালাম, তোমরা সুখে থাক, অতঃপর সদাসর্বদা 
বসবাসের জন্যে তোমরা জান্নাতে প্রবেশ কর।” (সূরা যুমার- 
৭৩) 


DLS oY SY Sl Sh: l3235. ME 5b co 
নবী করীম সা. বলেন, “কেয়ামতের দিন আমি জান্নাতের 
ফটকের কাছে এসে তা খুলতে বলব, রক্ষী বলবে, কে তুমি? 
বলব, আমি মোহাম্মাদ! সে বলবে, আপনার জন্যই খোলার 
আদেশ হয়েছে; আপনার পূর্বে অন্য কারো জন্যে নয়!” 
(মুসলিম-৫০৭) 
বুঝা গেল, জান্নাতের অসংখ্য রক্ষী রয়েছে। পাশাপাশি নবী 
করীম সা. এর মর্যাদার বিষয়টিও স্পষ্ট হয়েছে। কেয়ামতের 
দিন তিনিই হবেন সকল বনী আদমের সরদার । 


or OSE I rl LD py LLL Ob GS: 


তাদের সংখ্যা 

ফেরেশতাদের সঠিক সংখ্যা সম্পর্কে আল্লাহ ব্যতীত কেউ 
অবগত নয়। কিন্তু আমরা বিশ্বাস করি, জান্নাতের অগণিত রক্ষী 
রয়েছে। সেখানে অবিরাম তারা তাদের দায়িত্ব পালন করে 
যাবে৷ কখনই তারা আল্লাহর আদেশের বিরুদ্ধাচরণ করবে না। 


848 


www.islamerpath.wordpress.com 


Contents 


তাদের দায়িত্ব 

তাদের দায়িত্ব হবে অনেক; কেউ কেউ জান্নাতীদের ইস্তেকবাল 
(সম্ভাষণ) ও সংবর্ধনা প্রদানের কাজে নিয়োজিত থাকবে। কেউ 
জান্নাতের দরজা উন্মোচনের কাজে থাকবে। কেউ কেউ 
জান্নাতীদের সেবায় তাদের দরজা দিয়ে প্রবেশ করবে। 


মুমিনদের জন্য এতো এক বিরাট মর্যাদার বিষয়..! 


849 


wwuw.islamerpath.wordpress.com 


জান্নাতের ভিত্তি এবং অবকাঠামো 


জান্নাতীগণ পরম সুখ ও অগণিত ভোগ বিলাসে মত্ত থাকবে। 
বহমান নির্বারিণী, পাকা ফল-মূল, মোতিখচিত তাবু, স্বর্ণরূপার 
ঘর.. সুখময় হোক তাদের জান্নাতী জীবন..! 


* জান্নাতে ঘরবাড়ীর ভিত্তি কী হবে? 
* জান্নাতে নির্মিত পাথরগুলো কীসের হবে? 


ভূমিকা 

সাহাবীগণ প্রায়ই নবীজীর কাছে জান্নাতের বিবরণ চাইতেন, 

নবীজীও তাদেরকে জান্নাতের বিবরণ শুনাতেন। 

3) Jae LS 15] 6] dl dy bs CG ae dM G5 i Hl UG 

sll Lach Gl CLEl IU5G 13] 53S fal ore US Las 

abe Bf gH JU Je Jo SF Ye OFS 3): JE NS, 

lL 1535 0 3s Soe d fs Kash SHU Fob gas 
(mk Ase S O35 P5 

আবু হুরায়রা রা. বলেন, আমরা বললাম হে আল্লাহর রাসূল! 

যখন আমরা আপনার কাছে থাকি, তখন আমাদের অন্তর নম্র 


850 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


থাকে, আখেরাত আমাদের সামনে থাকে কিন্তু যখনই আপনার 
থেকে পৃথক হয়ে যাই, দুনিয়া আমাদের কাছে ভালো লাগতে 
থাকে, স্তরী-সম্তানের সাহচর্য উপভোগ্য মনে হয়। তিনি বললেন, 
আমার কাছে থাকাবস্থায় তোমাদের যে অবস্থা থাকে, তা যদি 
সবসময় থাকত তবে তো ফেরেশতাগণ এসে তোমাদের হাত 
ধরে মুসাফাহা করত। ঘরে থাকাবস্থায় তোমাদের দ্বারা যদি 
অপরাধ না হয়, তবে আল্লাহ এমন সম্প্রদায় নিয়ে আসবেন, 
যারা অপরাধ করবে, যেন আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন। 
(সহীহ ইবনে হিব্বান-১৬/৭৩৮৭) 


জান্নাতের ভিত্তি 
iS I6 Gj LILI Gis BM IG GOB: 5,0 dG 
Sls Bi Wiese; B55 dell Vs 25 Es 4S 
SN Sys Ns Ig Sls Ns ds UE ox SUE Us 
4 Ng 
আৰু হুরায়রা রা. বলেন, আমরা বললাম, হে আল্লাহর রাসূল, 
আমাদেরকে জান্নাত ও তার বসত সম্পর্কে বলুন, তিনি বলতে 
লাগলেন, একটি ইট স্বর্ণের এবং আরেকটি ইট রূপার । যার 


প্রলেপ হবে ঘনসুগন্ধিযুক্ত কত্তূরী। যার পাথরগুলো হবে মণিমুক্তা 
ও মোতিখচিত। যার মাটি হবে জাফরান। যে তাতে প্রবেশ 


করবে, সে চিরসুখী; কখনই সে বিতৃষ্ণ হবে না। চিরকাল 
851 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


বসবাস করবে, কখনই মৃত্যুবরণ করবে না। পোশাক কখনই 
ময়লাযুক্ত হবে না। যৌবনে কখনই ভাটা পড়বে না।” (সহীহ 
ইবনে হিব্বান-১৬/৭৩৮৭) 

oi cn Ls SS cp LLL LiL Cl: BS JE 
নবীজী আরও বলেন, “নিশ্চয় জান্নাতের দেওয়ালের একটি ইট 
স্বর্ণের, অপরটি রূপার (স্থাপিত থাকবে)” (আল-বা‘ছু ওয়ামুশুর 
বায়হাকী- ২৪৬) 


স্বর্ণ-রূপা 


PN Fi2 


দুনিয়াতে যেমন আমরা দেখে থাকি, তবে আখেরাতে এগুলো হবে আরো বিশাল আরো সুন্দর 


পরম সুখ, 
জান্নাতের ভিত্তি স্বর্ণরূপা, মণিমুক্তা ও মোতিখচিত.. 
যাতে জান্নাতীদের আরাম-আয়েশ দৃষ্টিনন্দন হয়। 


852 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


জান্নাতের কক্ষ ও তাবুসমগ্র 


জান্নাতে থাকবে সুশোভিত প্রাসাদ ও অ্টালিকা । আল্লাহ বলেন, 


< Ee Lo RAN EEE TL =37 3° ৭ 4 a 
CEL 54 ES SOD ASSL LE BASS 


cl EOC AIA LLY HSE 
নির্মিত রয়েছে প্রাসাদের ওপর প্রাসাদ । এগুলোর তলদেশে নদী 
প্রবাহিত । আল্লাহ প্রতিশ্রর্মত দিয়েছেন। আল্লাহ প্রতিশ্রুতির 
খেলাফ করেন না।” (সূরা যুমার-২০) 


* প্রাসাদের আকৃতি কীরূপ? 
* কারা তাতে বসবাস করবে? 
* তাবুসমূহ কোথায় স্থাপিত হবে? 


ভূমিকা 

সৎকর্মীদের পুরঞঙ্কার আল্লাহ বিনষ্ট করবেন না। তাদের জন্য 
প্রস্তুত থাকবে সুউচ্চ বাড়ী। একটির ওপর একটি ৷ যার 
তলদেশে নদ-নদী প্রবাহিত হবে৷ আল্লাহ বলেন, 


853 


www.islamerpath.wordpress.com 


Contents 


প্রতিদান পাবে এবং তারা 

সুউচ্চ প্রাসাদে নিরাপদে থাকবে৷” (সূরা সাবা-৩৭) 
সৎকর্ম অনেক..! যে ব্যক্তি 
টাকা ব্যয় করে মসজিদ 
নির্মাণ করবে, কুরআন 
বিতরণ করবে, এতিমের 
ভরণপোষণ করবে, সন্তানকে 
হাফেজ, আলেম ও আল্লাহর 
পথের আহ্বায়করূপে গড়ে তুলবে, তার সম্পদ ও সন্তানই তার 
উপকারে আসবে। 


854 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


বরং সৎকর্মের প্রতিফল দশগুণ থেকে সাতশতগুণ পর্যন্ত বৃদ্ধি 
করে দেওয়া হবে। প্রতিদানস্বরূপ তাকে জান্নাত দেওয়া হবে। 
সেখানে সে মনোচাহিদা অনুযায়ী পরম সুখে জীবনযাপন করবে। 


প্রাসাদগুলোর বাসিন্দানের বৈশিষ্ট্য 
তাদের কৃতকর্মের বিবরণ নবী করীম সা. এভাবে দিয়েছেন, 
bal bal cr bby bb or bal Sy BA LL SO] 
bly Jal dos BL ls pb abl: od 
“নিশ্চয় জান্নাতে এরকম অনেক প্রাসাদ থাকবে যেগুলো ভেতর 
থেকে বাইরে এবং বাইরে থেকে ভেতরে দেখা যাবে। এগুলো 
আল্লাহ তালা প্রস্তুত করেছেন ওই সকল ব্যক্তিদের জন্য, যারা 
খাদ্যদান করবে, অধিক পরিমাণে সালাম বিনিময় করবে এবং 
মানুষের নিদ্রামুহূর্ত শেষরাত্রিতে আল্লাহর এবাদত করবে।” 
(ইবনে হিব্বান-২/২৬২) 
অর্থাৎ জান্নাতে কিছু প্রাসাদ থাকবে এরকম, যেগুলো হবে 
অত্যন্ত স্বচ্ছ ও পরিষ্কার । এগুলো আল্লাহ তৈরি করেছেন তাদের 
জন্যে, যারা কথাবার্তায় বিনম্র হবে, মানুষের প্রতি দয়াশীল হবে, 
মানুষকে কষ্ট দেবে না, মনে আঘাত করবে না, কেউ কষ্ট দিলে 
সৎচরিত্র দিয়ে তার মন জয় করে নেবে। 
তেমনি যারা অপরকে খাদ্যদান করবে, ধনী-গরীব, মিসকীন ও 
সাধারণ-অসাধারণ সকলকে খাবার দেবে। শেষরাত্রিতে যখন 


855 


www.islamerpath.wordpress.com 


এবাদতে মশগুল থাকবে, আল্লাহর কাছে কান্নাকাটি ও 
ক্ষমাপ্রার্থনা করবে। 


জিজ্ঞাসা 

জান্নাতীগণ কীভাবে তাদের বসত চিনবে? 

উত্তরঃ জান্নাতীগণ জান্নাতে প্রবেশের পরপরই নিজ 
নিজ বাসস্থান চিনে ফেলবে ৷ যেমনটি আল্লাহ্‌ তা‘লা বলেন, 


34০০ Ee Al 


ONLI ORALAII Sd 
= tis LOLI EETLLLTS 


Contents 


“যারা আল্লাহর পথে শহীদ হয়, আল্লাহ কখনই তাদের কর্ম 


বিনষ্ট করবেন না। তিনি তাদেরকে পথপ্রদর্শন করবেন এবং 
তাদের অবস্থা ভালো করবেন। অতঃপর তিনি তাদেরকে 
জান্নাতে দাখিল করবেন, যা তাদেরকে জানিয়ে দিয়েছেন” 
(সূরা মুহাম্মাদ ৪-৬) 
অর্থাৎ জান্নাতে প্রবেশের পর তাদেরকে তাদের বাসস্থান জানিয়ে 
দেবেন। 

cn BS Je Unrd JU C72 Call alk ) BY Ye dhl dos JE 
E> Gl S res SE lbs ox cp ran) EES Uy LL 


856 


www.islamerpath.wordpress.com 


Pam oun IE AS SIG LLL 33 GB od OF 35 ldo 13) 

(Gl SON dig ce LLG djs sual 
নবী করীম সা. বলেন, “মুমিনগণ ‘সিরাত’ অতিক্রম করার পর 
জান্নাত ও জাহান্নামের মধ্যবতী একটি সেতুতে তাদের আবদ্ধ 
করা হবে, সেখানে তাদের পারস্পরিক ক্কেসাস ও দুনিয়াতে 
তাদের পাওনা পরিশোধ করা হবে। পরিশেষে সকলেই যখন 
স্বচ্ছ ও ক্রুটিমুক্ত হয়ে যাবে, তখন তাদেরকে জান্নাতে প্রবেশের 
অনুমতি দেওয়া হবে। ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, 
জান্নাতীগণ তাদের বাসস্থান চিনতে পারবে, ঠিক যেমন দুনিয়াতে 
তাদের ঘরসমূহ চিনে থাকে ৷” (বুখারী-৬১৭০) 


জান্নাতের তাঁবুসমূহ 

বসবাসস্থল একাধিক ও ভিন্নভিন্ন হলে বসবাসকারী আনন্দ পায়, 
কোনোসময় স্বর্ণরোপাখচিত প্রাসাদে আবার কোনোসময় শরাবের 
নদ-নদীসমূহের পাশে নির্মিত তাবুতে পরিবার ও বান্ধবদের 
নিয়ে আনন্দ-ফুর্তিতে মগ্ন থাকবে। 

তাবুগুলো প্রাসাদের ভেতরে নয়; বরং সম্পূর্ণ পৃথক স্থানে 
নিৰ্মিত হবে। 

Gh B52 505 BY be ME HE S ll 0 BB cl I 
Hs 4% Ll rele Bohs OB US nl as Ske 


DD 
ES 


857 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


নির্মিত হবে, যার দৈর্ঘ্য হবে ষাট মাইল। সেখানে মুমিনের 

একাধিক পরিবার থাকবে, এক পরিবার অন্য পরিবারকে 

দেখতে পাবে না৷” (মুসলিম-৭৩৩৭) 

তিনি আরও বলেন, 

Ply Y contd Jal ee dsl FS De Og Ugh 55 Ll 0 
Px 

পরিবারগণ দেখতে পাবে না৷” (মুসান্নাফে ইবনে আবি শাইবা- 

১৩/১০৫) 

নির্মিত তাবু চতুষ্কোণ ও 

মোটা চাদরে নির্মিত হয়। 

তাঁবুর বিবরণ কুরআনেও 

বর্ণিত হয়েছে, 


EES IPE USSSA 5] S| 
“তাঁবুতে অবস্থানকারিণী হুরগণ ৷” (সুরা আর-রাহমান-৭২) 
ও ফার্নিচার থাকবে..! 


858 


www.islamerpath.wordpress.com 


জান্নাতের পালঙ্ক ও সোফা 


দেখে মুমিন তুষ্ট হয়ে যাবে। কুরআনুল-কারীমে আল্লাহ তালা 


এসব কিছুরই প্রশংসনীয় বিবরণ al করেন, 
SIO LALA YEO LSS Oe 2 


N= Rasa 40% 
“তথায় থাকবে উন্নত ও সুসজ্জিত আসন, সংরক্ষিত পানপাত্র, 


সারি সারি গালিচা এবং বিস্তৃত বিছানো কার্পেট ৷” (সূরা গাশিয়া 
১৩-১৬) 


মানুষের রুচিবোধ ও স্বভাব যেমন ভিন্নরকম, 
তেমনি জান্নাতের প্রাসাদ ও তাঁবুগুলোও ভিন্নরকম থাকবে। 


859 


www.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


জান্নাতের সুঘাণ 


জান্নাতের সুবাস ও সুগন্ধি জান্নাতের বাইরে পর্যন্ত অনুভূত হবে। 
মুমিনগণ অনেক দূর থেকেই জান্নাতের সুঘ্রাণ পাবেন। কতিপয় 
অপরাধী জান্নাত তো দূরে থাক, জান্নাতের সুঘাণও পাবে না। 


* কোন অপরাধ জান্নাতের সুঘাণ থেকে বঞ্চিত করে? 
* তাহলে কি তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না? 
* তারা কি চিরকাল জাহান্নামে থাকবে? 


ভূমিকা 

নবী করীম সা. কতিপয় অপরাধের বিবরণ দিয়েছেন, যাতে লিপ্ত 
ব্যক্তিরা জান্নাতের সুঘাণ পর্যন্ত পাবে না। যেমন, মদ্যপ, 
খোটাদানে অভ্যস্ত .. ইত্যাদি । তারা কাফের নয়; বরং অপরাধের 
দরুন তাদের জন্য এ এক চরম হুমকি ৷ বিচার ও শাস্তি শেষে 
তারা জান্নাতে প্রবেশ করতে পারে ঠিক; তবে জান্নাতের সুঘ্রাণ 
থেকে বঞ্চিত থেকে যাবে। 


জান্নাতের সুঘাণ হতে বঞ্চিত অপরাধী 


860 


wwuw.islamerpath.wordpress.com 


(১) মদ্যপ 

মদ হলো সকল অপরাধের 
মূল। সকল অশ্লীলতার 
জনক ৷ দুনিয়াতে যে মদপান 
করবে, আখেরাতে সে 
জান্নাতের শরাব থেকে বঞ্চিত 
হবে। দুনিয়াতে যে মদপান 
তাকে 'ত্বীনাতুল খাবাল’ পান 
করাবেন। 


J Jal las JG ULL be Ly BM dy) b I 
“জিজ্ঞেস করা হলো, 'ত্বীনাতুল খাবাল’ কী? বললেন, 
জাহান্নামীদের দেহনির্গত পুঁজ ৷” (মুসনাদে আহমদ) 
মদ্যপ কেয়ামতের দিন জান্নাতের সুবাস পাবে না। তবে যদি 
মৃত্যুর পূর্বে তাওবা করে নেয় এবং আল্লাহ তার তাওবা কবুল 
করে থাকেন, তাহলে ভিন্ন কথা..! 


(২) মানুষকে প্রহারে অভ্যস্ত ও বস্ত্রবাহী নগ্ন নারী 
: Ll on oo): JE BE Ml dy or: 2 Gl or 
SAE sly Ol be On 22 Al P03 Jie bln mee 05 


861 


www.islamerpath.wordpress.com 


Contents 


xy YY UN El Ll Jie craahy SB Sle Sl 

(1S 1S Se cr t230 4 ls ED OE DY LL 
নবী করীম সা. বলেন, “আমার উম্মতের জাহান্নামী দু'টি দল 
এখনো আমি দেখিনি; 
একদলের সাথে ষাঁড়ের 
লেজসদৃশ চাবুক থাকবে, যা 
করবে। অপরদল বস্তরবাহী নগ্ন 
নারী সম্প্রদায়, যারা নিজেরাও 
হেলেদুলে থাকবে এবং 
অন্যদেরও আকৃষ্ট করবে, 
তাদের মাথা হবে একপেশে 
লম্বা স্কন্ধবিশিষ্ট উদ্বীর কুঁজের 
মতো; জান্নাত দূরের কথা, 
জান্নাতের সুঘ্রাণও তারা পাবে 
না, অথচ জান্নাতের সুগন্ধি তো 
এত এত দুর থেকেই অনুভব করা যায়৷” (মুসলিম-৫৭০৪) 
থেকে সতর্ক করেছেন। 


862 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


তেমনি সতর্ক করছেন নারী সম্প্রদায়কেও, যারা আল্লাহর 
আদেশ পর্দা ছেড়ে দিয়ে নিজেদের অর্ধনগ্ন দেহগুলো প্রদর্শন 
করে থাকে । 


(৩) জিম্মিকে নির্যাতন 
(নিরাপত্তার দায়িত্ব) 
মুসলিমগণ গ্রহণ করেছেন। 
সে খৃষ্টান হোক কিংবা ইহুদী 
না, তাকে নির্যাতন করা যাবে 
না, তার অধিকার খর্ব করা যাবে না। 

ce io 9 Sb B35 ay caisils lanes dE cn Yl: Bs UB 


dl dy US EF . Rall ps ami Bb ain ds mah i US 
LE AEG 4 Liles ot sag Isl wed cca YY 
Um Be Or 232 4) 0s BLE de dl > J 

be 
নবী করীম সা. বলেন, “.. তবে কেউ যদি জিম্মীকে নির্যাতন 
করে, তার অধিকার খর্ব করে, সামর্থ্যের উর্ধ্বে তার ওপর 


চাপিয়ে দেয় কিংবা অন্যায়ভাবে তার কাছ থেকে কিছু ছিনিয়ে 


863 


www.islamerpath.wordpress.com 


Contents 


নেব। অতঃপর নবীজী স্বীয় বক্ষের দিকে ইঙ্গিত করে বললেন, 
জেনে রেখ, যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূল কর্তৃক নিরাপত্তা 
প্রদানকৃত ব্যক্তিকে হত্যা করল, তার ওপর আল্লাহ্‌ জান্নাতের 
সুঘাণ পর্যন্ত হারাম করে দেবেন; অথচ জান্নাতের সুঘাণ তো 
সত্তর বৎসর ভ্রমণ দূরত্ব স্থল থেকেও অনুভব করা যায়” 
(সুনানুল কুবরা-৯/২০৫) 


(৪) পিতা-মাতার অবাধ্যতা 

পিতা-মাতার অবাধ্যতা একটি চরম গর্হিত অপরাধ । আল্লাহ 
তালা নিজের অধিকারের সাথে সাথে পিতা-মাতার অধিকার 
জুড়ে দিয়ে বলেছ 


বধ NEE FAG OA NE EN CHAS 


“তোমার পালনকর্তা আদেশ করেছেন যে, তাঁকে ছাড়া অন্য 
কারো এবাদত করো না এবং পিতা-মাতার সাথে সদ্ব্যবহার 


কর” (সুরা ইসরা-২৩) 
কৃতজ্ঞতা আদায়েরও আদেশ করেছেন, 
ESET {OBA ONS B A 


“নির্দেশ দিয়েছি যে, আমার প্রতি ও তোমার পিতা-মাতার প্রতি 


কুতজ্ঞ হও!” (সূরা লুকমান-১৪) 
পিতা-মাতার আনুগত্য উভয়জগতে সৌভাগ্যশীল হওয়ার পথ । 
864 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


Sab oi SILLS) dd Ly olow co: tut 

Hae 
নবী করীম সা. বলেন, “যে চায় তার রিষিকে বরকত হোক 
এবং তার সুনাম বৃদ্ধি পাক; সে যেন আত্মীয়তার বন্ধন বজায় 
রাখে ৷” (বুখারী-১৯৬১) 


(৫) খোটাদানকারী কৃপণ 
পর্যাপ্ত ধন-সম্পদ থাকা 
সত্বেও দান খায়রাতে 
সংকোচ বোধকারীকে 
‘কৃপণ’ বলা হয়। যে 
মেহমানের আপ্যায়নে 
অনিহা দেখায়, আত্মীয়দেরকে অবহেলা করে, সেই প্রকৃত 
কৃপণ ৷ ব্যয়কুণ্ঠতা এক মারাত্মক ব্যাধি । 
পক্ষান্তরে খোটাদানকারী দান করার পর বারবার দানের কথা 
বলে বারবার তা স্মরণ করিয়ে দানপ্রাপ্তকে ছোট করে। 
ee or 5d 4) Oly LL ED 0344) BBE: EY JE 
SLL Jdly tl cs dy Gl: ple 
নবী করীম সা. বলেন, “তিন ধরণের ব্যক্তি জান্নাতের সুঘবাণপ্রাপ্ত 
হবে না; অথচ জান্নাতের সুবাস তো পাঁচশত বছর দূর থেকেই 


865 


www.islamerpath.wordpress.com 


Contents 


অনুভব করা যায়- পিতা-মাতার অবাধ্য, মদ্যপ এবং 
খোটাদানকারী কৃপণ ৷” (তাহযীবুল আছার-১৫৬৬) 


প্রশ্ন 
& এক হাদিসে সত্তর বছর দূরত্ব এবং অন্য হাদিসে 
পাঁচশত বছর দুরত্বের কথা বলা হয়েছে; এতদুভয়ের 
মধ্যে সামঞ্জস্য কী করে সম্ভব? 
উত্তরঃ জান্নাতের সুঘাণ পাওয়া ব্যক্তির ঈমান ও আমলের সাথে 
সম্পৃক্ত । কেউ কেউ বহু দূর থেকেই সুঘ্বাণ পেয়ে যাবে, আবার 
অনেকে খুব কাছে গিয়ে সুঘাণ পাবে। এটি ব্যক্তির ঘ্বাণশক্তির 
ওপর নির্ভরশীল নয়। 
আল্লাহ আমাদের সকলকে জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত করুন..! 


প্রার্থনা, 
আল্লাহ সকলকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতবাসীর অন্তর্ভুক্ত 
করুন..! 


866 


wwuw.islamerpath.wordpress.com 


জান্নাতের বৃক্ষ ও ফল-মূল 


জান্নাতের সবুজ শ্যামল দৃশ্য এবং হাজারো স্বাদ ও বর্ণসম্বলিত 
ফল-মূল জান্নাতীর চোখ জুড়িয়ে দেবে। স্বয়ং আল্লাহ তালা 
জান্নাতের ফল-মূলের প্রশংসা করে বলছেন, 
SEAS OH IO SAL SS} 

Ye - Vl KODA WO 
“যারা ডান দিকে থাকবে, তারা কত ভাগ্যবান! তারা থাকবে 
কাঁটাবিহীন বদরিকা বৃক্ষে এবং কাঁদি কাঁদি কলায়, দীর্ঘ ছায়ায়, 
প্রবাহিত পানিতে এবং প্রচুর ফল-মূলে ৷” (সূরা ওয়াকিআ ২৭- 
৩১) 
অন্য আয়াতে আল্লাহ বলেন, 

ASN OY HEY 

“উভয় উদ্যানই ঘন শাখা-পল্লববিশিষ্ট ।” (সূরা আররাহমান-৪৮) 
আরও বলেন, 

PIAL SAE 

Wi KOEI MS BIC} 

“তথায় আছে ফল-মূল, খর্জুর ও আনার” (সূরা আররাহমান- 
৬৮) 


867 


www.islamerpath.wordpress.com 


Contents 


জান্নাতের বৃক্ষসমূহ হবে সুবিস্তর ছায়াদার ও দৃষ্টিনন্দন ৷ 

‘lab Y ple BL ll S SV A RLS Ol: Be J 
Y. 425 {OF 

নবীজী বলেন, “নিশ্চয় জান্নাতে একটি বৃক্ষ এমন, আরোহী যা 

একহাজার বৎসর পর্যন্ত চলেও অতিক্রম করতে পারবে না। 

চাইলে এই আয়াতটি পাঠ কর- “সুদীর্ঘ ছায়াবিশিষ্ট” (সূরা 

ওয়াকিআ-৩০) (বুখারী-৪৮৮১) 


দুনিয়াতে যেমন আমরা দেখে থাকি, তবে আখেরাতে তা হবে আরো বিশাল আরো সুন্দর 


hl [A 
: JT as dl ge) mje Cy sl 
20204 82 43০০3 AAA 
LY KONIC AIC LN 


«cps 3355, LUGS LOL cp CHL LL Jal of iG 
lb db sf Yo 


868 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


বারা বিন আযিব রা. নিম্নোক্ত আয়াত পাঠ করলেন, “তার 
বৃক্ষছায়া তাদের ওপর ঝুঁকে থাকবে এবং তার ফলসমূহ তাদের 
আয়ত্তাধীন রাখা হবে।” (সূরা ইনসান-১৪) এবং বললেন, 
জান্নাতবাসী সেই বৃক্ষের ফল-মূল দাঁড়িয়ে, বসে, শুয়ে.. 
যেকোনো অবস্থায় চায়- খেতে পারবে।” (আল-বা'ছ্ু ওয়ানুশুর 
বায়হাকী-২৭৩) 


স্বাদ, 
দুনিয়াতে আহার করি ক্ষুধা নিবারণকল্পে, 
তবে আখেরাতে ভোজন কেবলই স্বাদ ও ভোগের নিমিত্তে । 


869 


www.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


জান্নাতীদের খাদ্য 


জান্নাতীদের জন্য ফল-মূল ও পাখির গোশত তৈরি থাকবে। 
সেখানে তারা যা খেতে চাইবে, তাই পাবে। সুদর্শন বালকবৃন্দ 
খাদ্য নিয়ে তাদের আশপাশে প্রদক্ষিণ করতে থাকবে। 


সুস্বাদু খাদ্য জীবনকে সুন্দর ও রঙিন করে তুলে সুস্বাস্থ্য 
অর্জিত হয়। জান্নাতের খাদ্যগুলো হবে অধিক সুস্বাদু ও নয়ন- 
প্রীতিকর। সরবরাহ ও পরিবেশনের দায়িত্বে নিয়োজিত সুশ্রী 
বালকদের দেখে খাদ্যের প্রতি আকর্ষণ আরো বেড়ে যাবে। 


জান্নাতের ফল-মূল 
আল্লাহ বলেন, 


870 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


YY - V8 a5) LOHAN LINO 55% 
“এবং প্রচুর ফল-মূল, যা শেষ হবার নয় এবং নিষিদ্ধও নয়৷” 
(সূরা ওয়াকিআ ৩২-৩৩) 
একদা নবী করীম সা. সূর্যগ্রহণের নামায পড়ছিলেন। নামায 
শেষে বললেন, 

Ys yf S58 SEK Y il KT Ss JET ally Saad SJ 
SE Is At dis GIG 1556 WS AS 5b sks 
SIS HLL SL IE cis I Fs Dols SC 
Cdl oa bis HES Bll 5s Skt ee 
“নিশ্চয় চন্দ্র-সূর্য আল্লাহর নিদর্শনসমূহের মধ্যে দু'টি নিদর্শন । যা 
কারো মৃত্যু বা জীবনপ্রাপ্তিকে কেন্দ্র করে গ্রহণ হয় না; যখন 
তোমরা তা দেখতে পাও, তখন আল্লাহকে স্মরণ কর। সবাই 
বলল, হে আল্লাহর রাসূল! আমরা দেখলাম আপনি নামাযে হাত 
বাড়িয়ে কী যেন ধরতে চাচ্ছিলেন, এরপর কী মনে করে যেন 
হাত পেছনে নিয়ে আসলেন উত্তরে তিনি বললেন, তখন আমি 
জান্নাত দেখছিলাম, সেখান থেকে একগুচ্ছ ফল নিতে চাচ্ছিলাম । 
যদি নিতে পারতাম, তবে কেয়ামত পর্যন্ত তোমরা তা থেকে 
আহরণ করতে পারতে ৷” (বুখারী-১০০৪) 
জান্নাতে বৃক্ষের ফল-মূল তাদের হাতের কাছে থাকবে৷ আল্লাহ 
বলেন, 


871 


www.islamerpath.wordpress.com 


Contents 


পন 04 842 ৭4০57 EL 
SY KONIC ISIC LG 


“তার বৃক্ষছায়া তাদের ওপর ঝুঁকে থাকবে এবং তার ফলসমূহ 
তাদের আয়ত্তাধীন রাখা হবে” (সূরা ইনসান-১৪) 


তাদের শ্বাস-প্রশ্বাস হবে তাছবিহ 

জান্নাতীগণ সর্বদা তাছবিহ-তাহমিদ (ছুবহানাল্লাহ ও 
আলহামদুলিল্লাহ) পাঠ করবে। সেখানে পানাহার করবে, তবে 
মল-মূত্ৰ ত্যাগ করবে না। 

Ys bi Ss S755 GS HL Jal BEB So dots 
Sok hl EF Hite BS HUD Sls Sd Ys Sistas 
নবী করীম সা. বলেন, “জান্নাতীগণ জান্নাতে খাবে, পান করবে; 
তবে মল-মূত্র ত্যাগ করবে না, নাক ঝাড়বে না। এক ঢেকুরে 
তাদের খাদ্য অঙ্গপ্রত্যঙ্গে প্রবাহিত হয়ে মিশকের সুগন্ধি ছড়াবে। 
(মুসলিম-৭৩৩৩) 

জান্নাতীগণ সর্বদা তাছবিহ-তাহমিদ পাঠ করবে, আল্লাহর প্রতি 
তারা কৃতজ্ঞতা প্রকাশ করবে। এজন্য অতিরিক্ত কষ্ট করতে 
হবে না, বরং শ্বাস-নিশ্বাসের মতোই সেগুলো স্বয়ংক্রিয়ভাবে মুখ 
থেকে বের হতে থাকবে। 


872 


www.islamerpath.wordpress.com 


জান্নাতীদের প্রথম খাদ্য 
কী হবে মুমিনদের প্রথম খাদ্য? 
BE hl Js Ef pal 5 S35 I6 Se : Nl LE EE 
Bf FG fu Sl JE lg EE Se IE ls SY Ss 

S| LS BLy UB aby Ld GLI 
আব্দুল্লাহ বিন সালাম রা. বলেন, আমি যখন ইসলাম গ্রহণে 
আগ্রহী হলাম, তখন নবী করীম সা. এর কাছে এসে বললাম, 
আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই! তিনি বললেন, যা মনে 
উদয় হয়, জিজ্ঞেস কর! বললাম, জান্নাতীদের প্রথম খাদ্য কী 
হবে? (দীর্ঘ হাদিসের শেষাংশে) নবীজী উত্তরে বলেন, মাছের 
কলিজা সংলগ্ন অতিরিক্ত অংশ ৷” (মুসনাদে আহমদ-১২৩৮৫) 
55 5 BB hl Joe iy Sig 56 LF Ib ase dil oy Ob or 


Fo 


Vis E74 56 Ss 5D 2 6 UE BY 1 IE 4 sf ts 
E25 dy Gal JE hl does GLE SS Gd 0 IE 
a S 


Al + Ee ARES dled. 


A 


a 


25 GE Lo L5G Fs dull Bk Sf baggl IE fr SE 
873 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


SS 


BEB IE dl S55 HENS FB ol dys JE Slats 
xe HL GS al IE cll 118 IE i) ll 
JEG Se Hie SIE oA BE IE HL SE 
SE ES IE Gl se FES ol Ht 5G 

S350 JE Sls AS CS HE tr JE 
সাওবান রা. বলেন, “একবার আমি নবী করীম সা. এর 
সন্নিকটে দাঁড়িয়ে ছিলাম, এমনসময় এক ইহুদী পণ্ডিত এসে 
বলল, তোমার ওপর শান্তি বর্ষিত হোক হে মুহাম্মাদ! একথা 
শুনে আমি তাকে স্বজোরে ধাক্কা দিলাম, এমনকি সে পড়ে যাবার 
উপক্ৰম হলো। সে বলল, আমাকে ধাক্কা দিচ্ছ কেন? বললাম, 
তুমি ‘হে আল্লাহর রাসূল’ বলতে পার না? ইহুদী বলল, তার 
পরিবার তাকে যে নাম দিয়েছে, সে নামেই তো আমি ডাকলাম! 
নবীজী বললেন, আমার পরিবারের দেওয়া নাম হলো মোহাম্মাদ! 
ইহুদী বলল, আমি আপনাকে কিছু প্রশ্ন করতে এসেছি নবীজী 
উপকারে আসবে? সে বলল, আমি দুই কান দিয়ে শুনব! একথা 
জিজ্ঞেস কর! ইহুদী বলল, যেদিন পৃথিবীকে পরিবর্তিত করা 
হবে অন্য পৃথিবীতে, সেদিন মানুষ কোথায় থাকবে? নবীজী 
বললেন, সেসময় তারা সিরাত-এর পেছনে ঘোর অন্ধকারে 
অবস্থান করবে ইহুদী বলল, সর্বপ্রথম কাদেরকে (সিরাত পার 

874 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


হওয়ার পর জান্নাতে প্রবেশের) অনুমতি দেওয়া হবে? বললেন, 
দরিদ্র মুহাজিরদেরকে! ইহুদী বলল, জান্নাতে প্রবেশের পর 
সর্বপ্রথম প্রদেয় উপঢোকন কী হবে? বললেন, মাছের কলিজা 
সংলগ্ন অতিরিক্ত অংশ! বলল, অতঃপর তাদের খাদ্য কী হবে? 
হবে, তারা তার অঙ্গের গোশত 
ভক্ষণ করবে। বলল, তাদের 
পানিয় কী হবে? বললেন, 
ছালছাবীল ঝর্ণা থেকে । সে বলল, 
আপনি সত্যই বলেছেন!” 
(মুসলিম-৭৪২) 


প্রশ্ন 
0 মল-মূত্ৰ যদি না-ই ত্যাগ করে, তবে এতসব খাদ্য 
যাবে কোথায়? 
উত্তরঃ জান্নাতে অপবিত্র ও আবর্জনা বলতে কিছুই থাকবে না। 
আহারকৃত খাদ্য এক ঢেকুরে সারা দেহে ছড়িয়ে মিশকের সুঘাণ 
ছড়াবে । 
Se ee 55 Gd HL Jal or dl 0]: BB dh do UB 
HL dl OB: sal cx J JE LL ls Byedly lly HN 


875 


www.islamerpath.wordpress.com 


Contents 


EB hl doy JE ell SOG ig 

A SE wl Bb ols cr Ai 
নবী করীম সা. বলেন, “জান্নাতী একজনকে পানাহার ও 
UU SO EE HCL 0 
তখন এক ইহুদী বলল, পানাহার করলে তো মল-মূত্র ত্যাগের 
প্রয়োজন হয়! তখন নবীজী বললেন, এক ঢেকুরে তাদের খাদ্য 
অঙ্গপ্রত্যঙ্গে প্রবাহিত হয়ে মিশকের সুগন্ধি ছড়াবে” (মুসলিম- 


৭৩৩৩) 


প্রস্তুতকৃত খাদ্য 


খাদ্য বা পানিয় তৈরির কষ্ট করতে হবে না। 

s3ES EE 2 S$ AB Ld) 23 DL): Bs Sm cyl UB 
+ Dads on bins 

ইবনে মাসউদ রা. বলেন, “জান্নাতে তুমি পাখির দিকে তাকাবে, 

মনে মনে তা আহারের সংকল্প করলে সাথে সাথে তা ভূনা হয়ে 

তোমার সামনে চলে আসবে ।” (মুসনাদে বাযযার) 


নাম অভিন্ন, স্বাদ ভিন্ন 
জান্নাতের খাদ্যের একটি ব্যতিক্রমী বৈশিষ্ট্য হলো, জান্নাতী ব্যক্তি 
একদিন এক ফল খাবে, একরকম স্বাদ পাবে, অন্যদিন একই 


876 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


ফল খাবে তো ভিন্ন স্বাদ অনুভব করবে। কত সুন্দর বিবরণ 
দিয়েছেন আল্লাহ কুরআনে, 


ANIA ৰদ LOI cAI AL 4? wu 

Mn lc AE DEA 
03 1 ড, PE 
PIECES 5S ss ENES 


NG 
2 AEA ECE 
>ঃ Tc ee PPE EES 
‘0:5, LORS 
“আর হে নবী, যারা ঈমান এনেছে এবং সৎকাজসমূহ করেছে, 
আপনি তাদেরকে এমন জান্নাতের সুসংবাদ দিন, যার পাদদেশে 
নহরসমূহ প্রবহমান থাকবে যখনই তারা খাবার হিসেবে কোনো 
ফল প্রাপ্ত হবে, তখনই তারা বলবে, এ তো অবিকল সে ফলই 
যা আমরা ইতিপূর্বে লাভ করেছিলাম ৷ বস্তুতঃ তাদেরকে একই 
প্রকৃতির ফল প্রদান করা হবে। এবং সেখানে তাদের জন্য 
শুদ্ধচারিনী রমণীকুল থাকবে। আর সেখানে তারা অনন্তকাল 
অবস্থান করবে৷” (সূরা বাক্ধারা-২৫) 
দেখতে অভিন্ন, স্বাদ ভিন্ন!! 


চিরস্থায়ী খাদ্য 
কোনোসময় সেখানে খাদ্যের ঘাটতি দেখা দেবে না। আল্লাহ 
বলেন, 


877 


www.islamerpath.wordpress.com 


Contents 


“খোদাভীরুদের জন্য প্রতিশ্রুত জান্নাতের অবস্থা এই যে, তার 
নিম্নে নির্বারিণীসমূহ প্রবাহিত হয়। তার ফলসমূহ চিরস্থায়ী এবং 
ছায়াও। এটা তাদের প্রতিদান যারা সাবধান হয়েছে এবং 
কাফেরদের প্রতিফল অগ্নি ৷” (সূরা রা’দ-৩৫) 


অন্যত্ৰ আল্লাহ বলেন, 
+: 4 IB AUCH HA 


“ 


“এটা আমার দেওয়া রিযিক যা শেষ হবার নয়।” (সুরা ছাদ- 


% (EA 


আরও বলেন, 


ধা -: asl) EOLA IIE LEN OILS } 
বং প্রচুর ফল-মূলে, যা শেষ হবার নয় এবং নিষিদ্ধও নয়।” 
ওয়াকিআ-৩২-৩৩) 
878 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


হে আল্লাহ! আমাদেরকে জান্নাতবাসী করুন..! 


মানুষের চাহিদা বিচিত্র, 
তাই জান্নাতেও তাদের জন্য আল্লাহ সেরকমই ব্যবস্থা রেখেছেন! 


879 


www.islamerpath.wordpress.com 


Contents 


জান্নাতীদের পানিয় 


জান্নাতীদের ভোগ-বিলাসে পূর্ণতা দেবে তাদের পানিয়। খাদ্য 
সুস্বাদু পানিয় চায় যা আহারকে পরিপূর্ণ করে তুলে, খাদ্যের 
হজমক্রিয়া সহজ করে দেয়। আল্লাহ তালা জান্নাতীদের 
পানীয়ের বিবরণ দিয়ে মানুষকে তা লাভে উৎসাহ দিয়েছেন। 


* কী হবে তাদের পানিয়? 
* কী মিশ্রিত হবে তা? 
* পানপাত্রের ধরণ কী হবে? 


HIE ONMKEL KE HIN ¥ 

1- 0:3) OLE D9 
“নিশ্চয়ই সৎকর্মশীলরা পান করবে কাফুর মিশ্রিত পানপাত্রে 
এটি একটি ঝর্ণা, যা থেকে আল্লাহর বান্দাগণ পান করবে- তারা 
একে প্রবাহিত করবে” (সূরা ইনসান ৫-৬) 


880 


www.islamerpath.wordpress.com 


Contents 


যখন ইচ্ছা তারা তা পান করতে পারবে। 

অর্থাৎ যেদিকে ইচ্ছা সেদিকেই তারা নদীর গমনপথ তৈরি করে 

দিতে পারবে আল্লাহ বলেন, 

40 IAL IE CEEOIDErIK KE 
NA - \V :0LSY\ 

“তাদেরকে সেখানে পান 

মিশ্রিত পানপাত্র। এটা 


তাদেরকে পান করতে ERs 
দেওয়া হবে। কারণ, আদা তবে আখেরাতে তা হবে আরো বড় আরো সুন্দর 
হলো ঝাল আর কাফুর হলো মিষ্টি (ঝাল নিবারক)। 


সুঘাণযুক্ত হওয়ায় সাধারণত মানুষ আদা মিশ্রিত পানিয় পান 
করতে পছন্দ করে। 


পবিত্র পানিয় 


881 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


আল্লাহ বলেন, 

CNS OAL ALES LOT 
(সূরা ইনসান-২১) 
হ্যাঁ.. এমন পবিত্র শরবত, যা তাদের পেট ও আত্মাকে হিংসা- 
বিদ্বেষ ও অশ্লীলতা থেকে পবিত্র করে দেবে। 
dl 233 ARI GS LL al cn Jal Of: es dl ase JE 
SS D535 SUS x35 dl ol flaps x35 
আব্দুল্লাহ বিন মাসউদ রা. বলেন, “স্ত্রীর সাথে বসে থাকা 
অবস্থায় জান্নাতী ব্যক্তির কাছে পানপাত্র নিয়ে আসা হলে তা 
থেকে সে পান করবে এবং স্ত্রীকে লক্ষ্য করে বলবে, তুমি তো 
আমার চোখে আগের চেয়ে সত্তর গুণ অধিক সুন্দর হয়ে গেছ!” 
(ইবনে আবি শাইবা) 


জান্নাতের ঝর্ণাসমূহ 

জান্নাতের অপার সৌন্দর্যের বহিঃপ্রকাশ হলো, তাতে অবস্থিত 
মনোমুগ্ধকর নদ-নদী ও ঝর্ণাসমূহ, যা থেকে বিভিন্ন স্বাদের ও 
বিভিন্ন বর্ণের শরাব প্রবাহিত হতে থাকবে। 

জান্নাতের ঝর্ণাসমূহের বিবরণ আল্লাহ তা‘লা এভাবে দিয়েছেন, 


882 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


2 LOEB SE IIE) y 
“নিশ্চয় খোদাভীরুগণ বাগান ও নির্বরিণীসমূহে থাকবে” (সূরা 
হিজর-৪৫) 
মুমিনদের উৎসাহ প্রদানকল্পে কুরআনের একাধিক স্থানে এর 
বিবরণ এসেছে আল্লাহ বলেন, 


INL TLL SEs LAT EE LAA IAL 
BST ANT He OG LILI) 
cu ৰ 1 SL 


PIAL © S244 HG IE BES ost 
WATER EL ee NALA LZ 
0:5 ll {ORL SIH ASIIAG } (Oa 


JA 
“খোদাভীরুগণ জান্নাতে ও প্রস্নববণে থাকবে! এমতাবস্থায় যে, 
তারা গ্রহণ করবে যা তাদের পালনকর্তা তাদেরকে দেবেন। 


নিশ্চয় ইতিপূর্বে তারা ছিল সৎকর্মপরায়ণ, তারা রাত্রির সামান্য 
অংশেই নিদ্রা যেত, রাতের শেষ প্রহরে তার ক্ষমাপ্রার্থনা করত 
এবং তাদের ধন-সম্পদে প্রার্থী ও বঞ্চিতের হক ছিল৷” (সূরা 
যারিয়াত ১৫-১৯) 


সালসাবিল ঝর্ণা 
এমনকি কতিপয় ঝর্ণার নামও আল্লাহ কুরআনে উল্লেখ করেছেন, 


MALS KOI II GG} 
883 


www.islamerpath.wordpress.com 


Contents 


“এটা জান্নাতস্থ ‘সালসাবীল’ নামক একটি ঝর্ণা ।” (সুরা ইনসান- 
১৮) 
অন্যত্ৰ বলেন, 

1: OVE BEER G LEE} 
“এটা একটা ঝরণা, যা থেকে আল্লাহর বান্দাগণ পান করবে, 
তারা একে (যেথা ইচ্ছা) প্রবাহিত করবে” (সূরা ইনসান-৬) 

এ সকল ঝরণা থেকে স্বচ্ছ ও সুমিষ্ট পানিবিশিষ্ট নদীসমূহ 
প্রবাহিত হবে.. 


* তবে জান্নাতের নদীসমূহ কী? 
* পানির প্রকারগুলো কী? 
* কীভাবে তা থেকে পান করবে? 


পরম সুখ, 
যা লাভে কোনো কষ্ট করতে হবে না, 
যার রঙ ও স্বাদ হবে ভিন্ন..! 


884 


www.islamerpath.wordpress.com 


জান্নাতের নদীসমগ্র 


জান্নাতে থাকবে অসংখ্য নদী-নালা। যেগুলো আল্লাহ তালা 
কুরআনে উল্লেখ করেছেন, মানুষকে তার দিকে উৎসাহিত 
করেছেন। 


* নদীর প্রকারগুলো কী? 
* নদীগুলোর রঙ কী হবে? 
* নদীগুলোর নাম কী? 


ভূমিক 
আল্লাহ বলেন, 


HELA AISA BE SA GY 
Heid AA ity জল le 2, লা] ie সুত Z 
SMIAVEE 5S ssl DHUEL ON CE 


] 


[i 


se 
3434/4144 ত 2 


pet. Be EE el. th A ae 
BIE ED es 5 Flt 


co 554 EO C3 
“আর হে নবী! যারা ঈমান এনেছে এবং সৎকাজসমূহ করেছে, 
আপনি তাদেরকে এমন জান্নাতের সুসংবাদ দিন, যার পাদদেশে 


885 


www.islamerpath.wordpress.com 


Contents 


নহরসমূহ প্রবহমান যখনই তারা খাবার হিসেবে কোনো ফল 
প্রাপ্ত হবে, তখনই তারা বলবে, এতো অবিকল সে ফলই যা 
আমরা ইতিপূর্বে লাভ করেছিলাম। বস্তুতঃ তাদেরকে একই 
প্রকৃতির ফল প্রদান করা হবে। এবং সেখানে তাদের জন্য 
শুদ্ধচারিনী রমণীকুল থাকবে। আর সেখানে তারা অনন্তকাল 
অবস্থান করবে ।” (সূরা বাক্কারা-২৫) 

A 


ER NEILNGE 4 LS 
els TKO Ich he? HE obs 
“বলুন, আমি কি তোমাদেরকে এসবের চাইতেও উত্তম বিষয়ের 
রয়েছে বেহেশত, যার তলদেশে প্রত্রবণ প্রবাহিত- তারা সেখানে 
থাকবে অনন্তকাল। আর রয়েছে পরিচ্ছন্ন সঙ্গিনীগণ এবং 
আল্লাহর সন্তুষ্টি । আর আল্লাহ তাঁর বান্দাদের প্রতি সুদৃষ্টি 
রাখেন ৷” (সূরা আলে ইমরান-১৫) 
প্রকৃতই সেখানে নদী থাকবে, যেগুলো প্রাসাদের তলদেশ দিয়ে 
প্রবাহিত থাকবে। 


প্রবাহিত পানি 


886 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


আল্লাহ বলেন, 
Y) 43 {OSI} 
এবং প্রবাহিত পানিতে” (সুরা ওয়াকিআ-৩১) 
অর্থাৎ তার পানি কোনো গর্ত ও নীচু ভূমিতে নয়; বরং সমতল 
ভূমিতে জমিনের ওপর দিয়ে স্বাভাবিকভাবে প্রবাহিত হতে 
থাকবে। 


নদীর প্রকারসমূহ 
নদীগুলো হবে বৈচিত্রময় । আল্লাহ বলেন, 

ৰ ন 2080/9 ৭0-04% 
ES TS LTA EINES | 
BEE IASAE AEs AS IE 
BCE TMs MINAS SIG SAY 

0:2 OF 
“খোদাভীরুদেরকে যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে, তার 
অবস্থা নিম্নরূপঃ তাতে আছে পানির নহর, নির্মল দুধের নহর 
নহর এবং পরিশোধিত মধুর নহর ৷ তথায় তাদের জন্যে আছে 
রকমারি ফল-মূল ও তাদের পালনকর্তার ক্ষমা । খোদাভীরুগণ 
কি তাদের মতো, যারা জাহান্নামে থাকবে অনন্তকাল এবং 


\ 


ES 


887 


www.islamerpath.wordpress.com 


Contents 


যাদেরকে পান করতে দেওয়া হবে ফুটন্ত পানি অতঃপর তা 
তাদের নাড়িভুড়ি ছিন্নবিচ্ছিন্ন করে দেবে?!” (সূরা মুহাম্মাদ-১৫) 


/* 


AL 


দুনিয়াতে যেমন আমরা দেখে থাকি, তবে আখেরাতে তা হবে আরো বিশাল আরো সুন্দর 


দুনিয়াতে দুধের স্বাদ পরিবর্তিত হয়ে টক হয়ে যায়। কিন্তু 
জান্নাতে দুধের স্বাদ কখনো পরিবর্তিত হবে না। 

দুনিয়াতে বেশিসময় একস্থলে জমাট থাকার কারণে পানির ঘ্রাণ 
নষ্ট হয়ে যায়। কিন্তু জান্নাতে পানির স্বাদ ও ঘ্রাণ কখনই নষ্ট 
হবে না। 

দুনিয়ার মদ হয় বিশ্রী ও দুর্গন্ধযুক্ত, তবে জান্নাতের শরাব হবে 
সুপেয়, সুমিষ্ট ও সুগন্ধিযুক্ত 

দুনিয়ার মধুতে অনেক কাঁটা বা ছোট ছোট দানাবিশিষ্ট ময়লা 
থাকে, কিন্তু জান্নাতের মধু হবে নির্মল স্বচ্ছ ও পরিষ্কার ৷ 
জান্নাতের শরাবে কোনো নেশা হবে না। মাথা ঝিমঝিম করবে 
না। 


কোথেকে প্রবাহিত এ সকল নদী? 
জান্নাতের সকল নদী উঁচু থেকে প্রবাহিত ৷ 


888 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


dl Sar S cpt dh acl 23 SL LLG 0: 
3331 cyl dh AL 5B aly soll cw K oad og lo 
lel A a3 2 re S35 ob RL Jol CL baal Sb 

bl 
নবী করীম সা.বলেন, “নিশ্চয় জান্নাতে একশটি স্তর রয়েছে, 
যেগুলো আল্লাহ তালা মুজাহিদদের জন্য তৈরি করেছেন। 
প্রতিটি স্তরের মাঝে আসমান ও জমিনের মধ্যস্থল পরিমাণ 
ব্যবধান । তোমরা আল্লাহর কাছে চাইলে জান্নাতুল ফেরদাউস 
চেয়ো! কারণ, তা জান্নাতের মধ্যবর্তী ও সর্বোচ্চ জান্নাত । ঠিক 
তার ওপরেই আল্লাহর আরশ, সেখান থেকেই জান্নাতের 
নদীগুলো প্রবাহিত ৷” (বুখারী-২৬৩৭) 


LE or F Sly dos Oo : BY 

নবী করীম সা. বলেন, “ছাইহান, জাইহান, ফুরাত ও নীল এ 
সবকটিই জান্নাতের নদী!” (মুসলিম-৭৩৪০) 

dl: SLOT al el aw Jol 7 CE: BF U6, 

+ ০৮০৯9 ০৮০১ ০4; 


889 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


অন্য হাদিসে বলেন, “সিদরাতুল মুনতাহা’র মূল থেকে জান্নাতের 
চারটি নদী প্রবাহিত- নীল, ফুরাত, সাইহান ও জাইহান ৷” 
(মুসলিম) 


890 


wwuw.islamerpath.wordpress.com 


প্রশ্ন 

এ সকল নদী তো দুনিয়াতে প্রবাহিত, তবে কীরূপে 

সেগুলো জান্নাতের নদী হয়? 
উত্তরঃ উদ্দেশ্য হলো, এ সকল নদীর পানির উৎস জান্নাত । ঠিক 
যেমন অধিকাংশ নদ-নদীর পানির উৎস বৃষ্টি। বৃষ্টিও তো 
আসমান থেকেই বর্ষিত হয়। এই নদীগুলোর পানি জান্নাত 
থেকে সিঞ্চিত ৷ 


জান্নাতের সর্ববৃহৎ নদী হলো ‘কাউসার’ 
কাউসার হলো সেই নদী, যেখান থেকে হাউযে পানি সরবরাহ 
হ্বে। 


* কাউসার নদীর পানির কী বৈশিষ্ট্য? 
* তাতে মনোমুগ্ধকর ও নয়ন-প্রীতিকর কী রয়েছে? 


আল্লাহ বলেন, 


VIE O Bl SEE TEAL VG) 
“আমি আপনাকে দান করেছি ‘কাউসার’ (দুর কাউসার-১) 
কেয়ামতের দিন বিশাল হাউয স্থাপন করা হবে। কাউসার নদী 
থেকে সেই হাউযে পানি সরবরাহ করা হবে। 


891 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


কাউসার নদীর বৈশিষ্ট্য 

কাউসার হলো জান্নাতের একটি নদী৷ জান্নাতের নদীসমগ্রের 
সোন্দর্য ও তার স্বাদ কোনো চক্ষু কখনো প্রত্যক্ষ করেনি, কোনো 
কর্ণ সে সম্পর্কে শুনেনি এবং কোনো হৃদয়ে তার ধারণা উদয় 


rte al | > 5 55 
GE BES dey 
4 0) RE 

sf Boss 21 EE e338 Gs S35 » SEE 
Lee f 5 PIE HE Sle 5 Fe 5 8 
GI be 8) 5 LH ts Ld HG pl 556 
« I Sie Lu 

আনাছ রা. বলেন, “একদা রাসূল সা. আমাদের সামনে বসা 
ছিলেন, হঠাৎ তিনি তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলেন, কিছুক্ষণ পর 


হাস্যোজ্জ্বল অবস্থায় মাথা উঠালেন। জিজ্ঞেস করলাম, কেন 
হাসছেন হে আল্লাহর রাসূল? বললেন, সবেমাত্র আমার ওপর 


892 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


একটি সূরা অবতীর্ণ হলো। অতঃপর পড়লেন (সূরা কাউসার) 
আপনাকে কাওসার দান করেছি । অতএব আপনার পালনকর্তার 
উদ্দেশ্যে নামায পড়ুন এবং কোরবানী করুন। যে আপনার শক্রু, 
সেই তো লেজকাটা, নির্বংশ ৷” (সূরা কাউসার) অতঃপর বললেন, 
তোমরা কি জানো ‘কাউসার’ কী? বললাম, আল্লাহ ও তাঁর 
রাসূলই ভালো জানেন! বললেন, সেটি হলো একটি নদী, যার 
প্রতিশ্রুতি আল্লাহ তালা আমাকে দিয়েছেন। এতে আছে অসংখ্য 
কল্যাণ । তা হলো একটি জলাশয়, কেয়ামতের দিন সেখানে 
আমার উম্মত উপনীত হবে। যার পানপাত্র সংখ্যা আকাশে 
তারকারাজির মতো অধিক কিছুলোক সেখানে বাধাগ্রস্ত হবে। 
আমি বলব, হে প্রতিপালক, তারা তো আমারই উম্মত! 
প্রতিপালক বলবেন, আপনি জানেন না আপনার মৃত্যুর পর তারা 
কী কাণ্ড ঘটিয়েছে!” (মুসলিম-৯২১) 


দুই পাৰ্শ্ব হবে সুউচ্চ গোলাকার মণিমুক্তার 

ডান ও বামপাৰ্শ্বগুলো হবে সুউচ্চ গোলাকার মণিমুক্তার ৷ 

sll 8 d ay BLL S xl Of bp): BY al dss JB 

Fl ia ¢ lia be ol: ame SIN ALL JES S521 YUN LG 
ll ash or Cb 05] dl oa 2703 Sh) Isl sll 


893 


www.islamerpath.wordpress.com 


Contents 


্‌ f 
দুনিয়াতে আমাদের দেখা মুক্তা, তবে 


জিজ্ঞেস করলাম ্ আখেরাতের মুক্তা হবে আরো বড় আরো সুন্দর 
জবরীল- এটা কী? বললেন, এটিই হলো সেই কাউসার যা 
আল্লাহ তা‘লা আপনাকে দান করেছেন। অতঃপর তিনি তার 
মাটিতে মৃদু আঘাত করলে সেখান থেকে মিশক (কন্ভূরী) বের 
হলো ৷” (বুখারী) 


প্রবাহিত হবে মোতি ও 


মুক্তার ওপর.. 


কস্তুরীময় ভূমির ওপর 
মণিমুক্তার অবস্থান তার 
শোভা ও সোন্দর্য বহুগুণে 


দুনিয়াতে আমাদের দেখা মণিমুক্তা, তবে 
বাড়িয়ে দেবে। আখেরাতের মণিমুক্তা হবে আরো বড় আরো সুন্দর 


SHUI de bf. SS or Gio LL Se GN: JG 
Vel ils feedlot] flags Shad Saab Fs 3d 


le 


894 


wwuw.islamerpath.wordpress.com 


নবী করীম সা. বলেন, “কাউসার হলো জান্নাতের একটি নদী । 
যার দুইপার্শ্ম হলো স্বর্ণের । যার প্রবাহ মণিমুক্তার ওপর, যার 
ভূমি মিশক অপেক্ষা উৎকৃষ্ট । যার পানি মধু অপেক্ষা মিষ্ট এবং 
বরফের চেয়েও সাদা ৷” (তিরমিযী-৩৩৬১) 


কাউসারে উটপাখি সদৃশ অনেক পাখি থাকবে 
কাউসারের আশপাশে অসংখ্য পাখি প্রদক্ষিণ করতে থাকবে। যা 
দর্শকদের দৃষ্টি আকর্ষণ করবে। পাখিগুলো দেখতে হবে অতিশয় 
মনোমুগ্ধকর ৷ 
oe IS UG FN Le BB dh dpm dim: c0 dG Sf J 
bel sb dc dual or dls coll oe bolas 25h dh ails 
KT: BY dl dw JES 1 AFU oda Ol: oF JE 541 Glo 
«ee ol 
আনাছ রা. বলেন, “একদা নবী করীম সা. কে জিজ্ঞেস করা 
হলো, ‘কাউসার কী?’ তিনি বললেন, তা একটি নদী, আল্লাহ 
আমাকে তা দান করেছেন, যার পানি দুধের চেয়ে সাদা, মধুর 
চেয়ে মিষ্টি, যাতে উটের দীর্ঘ গলাসদৃশ অনেক পাখি থাকবে। 
উমর বললেন, এগুলোর গোশত তো অনেক সুস্বাদু! নবীজী 
বললেন, ওগুলোর গোশত আরও অধিক সুস্বাদু হবে” (মুসনাদে 
আহমদ-১৩৩৩০) 


895 


www.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


নদীর পাশে স্থাপিত হবে অসংখ্য দৃষ্টিনন্দন তাঁবু । 
S42 ca p25 YU LS obi a2 BT BELLI Sls: 


8 J 
JE eho b lia be: SB A SLs BG Ua SA be | 
dl asbsl Gl 5801 is 
নবী করীম সা. বলেন, “একদা আমি জান্নাতে প্রবেশ করে হঠাৎ 
নিজেকে একটি নদীর ধারে আবিষ্কার করলাম, যার উভয় পার্শ্ব 
সুউচ্চ গোলাকার মণিমুক্তার তৈরি । অতঃপর আমি প্রবাহিত 
পানির নিম্নভূমিতে মৃদু আঘাত করলে সেখান থেকে সুগন্ধিময় 
মিশক বের হলো। বললাম, হে জিবরীল! কী এটা? বললেন, 
এটা হলো সেই কাউসার, যা আল্লাহ তা‘লা আপনাকে দান 
করেছেন” (মুসনাদে আহমদ-১২০২৭) 
কাউসার থেকে প্রবাহিত সেই হাউয থেকে নবী করীম সা. পান 
করবেন অতঃপর তাঁর উম্মত পান করবে। 
আল্লাহ তা‘লা আমাদের সকলকে সেখানে উপনীত হয়ে পানি 
পান করার তাওফিক দিন..! 


896 


www.islamerpath.wordpress.com 


Contents 


জান্নাতের পানপাত্র 


সুন্দর ও সুশোভিত পাত্র পানে ভিন্নস্বাদ তৈরি করে। পানে 
আকৃষ্ট করে তুলে। পানিয়ের পাশাপাশি পাত্রও যখন উৎকৃষ্ট 
হবে, তখন স্বাদেও ভিন্নরকম অনুভূতি সৃষ্টি করবে। 


* কী সেই পানপাত্ৰ? 
* কোন প্রকারের? 
* কিসের তৈরি? 


পানপাত্র জান্নাতীদের আশপাশে প্রদক্ষিণ করবে 

পাত্র নেয়ার জন্য উঠে যেতে হবে না; বরং পানপাত্রই জান্নাতী 
ব্যক্তির কাছে চলে আসবে আল্লাহ বলেন, 
EEC 35 SS 3 Ja GY 
VN: O NE CLG LETS; ZS 
Ele CENT RAT SF 
এবং তথায় রয়েছে মনে যা চায় এবং নয়ন যাতে তৃপ্ত হয়। 
তোমরা তথায় চিরকাল অবস্থান করবে৷” (সুরা যুখরুফ-৭১) 


897 


www.islamerpath.wordpress.com 


Contents 


এই সুখ-শান্তি কখনই শেষ হবার নয়; অনন্ত অসীমকাল তারা 
সেখানে পরম সুখে জীবনযাপন করতে থাকবে। অন্য আয়াতে 
আল্লাহ বলেন, 


LIETLAT. Ea VE AG HLT. ual ALLS 

DEB A OSI KIN B56 ELGG} 
৭-০: SY KO 

“তাদেরকে পরিবেশন করা হবে রূপার পাত্রে এবং স্ফকটিকের 


মতো পানপাত্রে। রূপালি স্কটিক পাত্রে, পরিবেশনকারীরা তা 
পরিমাপ করে পূর্ণ করবে” (সূরা ইনসান ১৫-১৬) 


পাত্রের প্রকার 
আয়াতে কখনো তাদের 
পানপাত্র ছোট আবার কখনো 
বড় বলা হয়েছে। কখনো 
ছোট গ্লাস আবার কখনো 
জগ বর্ণিত হয়েছে। 


পাত্রের ধরণ 
জান্নাতীদের পানপাত্র হবে স্বর্ণ-রূপার তৈরি। একারণেই 
দুনিয়াতে পুরুষদের জন্য স্বর্ণ-রূপার ব্যবহার হারাম । 


898 


www.islamerpath.wordpress.com 


Contents 


ADT Sn 5 VY, cll YN, Al lab): 
EADS Us Gl 3 od el lr SCY, dl, 
নবী করীম সা. বলেন, “তোমরা রেশম ও রেশমী বস্তু পরিধান 
করো না। স্বর্ণ-রূপার পাত্র দিয়ে পান করো না। স্বর্ণ-রূপার 
তৈরি প্লেটে খাবার খেয়ো না; কারণ, বিধর্মীদের জন্য সেগুলো 
দুনিয়াতে, আর আমাদের জন্য আখেরাতে ৷” (বুখারী-৫১১০) 

+ AE Sb wily S 8 BL LEMNAST 3 273 SA: BY JG 
অন্যত্ৰ নবীজী বলেন, “যে ব্যক্তি রূপার পাত্র দিয়ে পান করবে, 
সে যেন নিজের পেটে জাহান্নামের আগুন ভর্তি করবে।” 
(বুখারী-৫৩১১) 


অভিজ্ঞতা, 
সুন্দর পানপাত্র পানে ভিন্ন আকর্ষণ তৈরি করে 


899 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


জান্নাতীদের পোশাক 


পোশাক হলো ব্যক্তির সোৌন্দর্যবর্ধক ৷ সুস্থ্য হৃদয়ের বহিঃপ্রকাশ । 
জান্নাতীদের ত্বক ও পোশাক হবে অতিসুন্দর ও সুদর্শন, যা 
ব্যক্তির সৌন্দর্যকে বহুগুনে বৃদ্ধি করে দেবে। 


* পোশাকের ধরণ কী হবে? 

* পোশাকের প্রয়োজন হবে কি? 
* পোশাকে পরস্পর তারতম্য 
হবে কি? 


ভূমিক 
আল্লাহ তালা জান্নাতীদের পোশাকের বিবরণ দিতে গিয়ে 
বলেছেন, 
SEE OE ESTEE 


0) bl KO DME IRD pi LAD LHS 
or - 
900 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


“নিশ্চয় খোদাভীরুগণ নিরাপদ স্থানে থাকবে, উদ্যানরাজি ও 
নির্বরিণীসমূহে । তারা পরিধান করবে চিকন ও পুরু রেশমীবস্তর, 
মুখোমুখি হয়ে বসবে ৷” (সূরা দুখান ৫১-৫৩) 

অন্য আয়াতে বলেন, 


= 
e 


EI CILN nA IIE LES LLIN 


lard 


ys AIRES LEG hd ATE SAG? 


YN 2S EOE NEE SS 
“তাদেরই জন্যে আছে বসবাসের জান্নাত । তাদের পাদদেশে 
প্রবাহিত হয় নহরসমূহ। তাদের তথায় স্বর্ণ-কংকনে অলংকৃত 
করা হবে এবং তারা পাতলা ও মোটা রেশমের সবুজ কাপড় 
পরিধান করবে এমতাবস্থায় যে, তারা সিংসাহসনে সমাসীন 
হবে। চমৎকার প্রতিদান এবং কত উত্তম আশ্রয় ।” (সূরা 
কাহফ-৩১) 
আল্লাহ তা‘লা আরও বলেন, 


2, Ed a Dr PE BP 

9 RS 3 GG BLES YI LS 
ASAE (SESS SETA 

“তারা প্রবেশ করবে বসবাসের জান্নাতে । তথায় তারা স্বর্ণনির্মিত, 


মোতিখচিত কংকন দ্বারা অলংকৃত হবে। সেখানে তাদের 
পোশাক হবে রেশমের ৷” (সূরা ফাতির-৩৩) 


901 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


পোশাকের ধরণ 
জান্নাতীদের বস্ত্র হবে পাতলা ও মোটা রেশমের সবুজ কাপড়ের 
তৈরি। নবী করীম সা. ও সাহাবীদের অন্তর সর্বদা জান্নাতের 
দিকে আকৃষ্ট থাকত । জান্নাত পাওয়ার জন্য উদগ্রীব থাকত। 
একদা নবী করীম সা. এর কাছে একটি রেশমী চাদর উপহার 
এলে তিনি সেটিকে উল্টিয়ে উল্টিয়ে দেখছিলেন। সোন্দর্য ও 
কোমলতা দেখে মুগ্ধ হয়ে বলেছিলেন, চাদরটি কি তোমাদের 
মুগ্ধ করেছে? সকলেই বলল, হ্যাঁ. হে আল্লাহর রাসূল! তিনি 
বললেন, 

le 2 LL Sw fll 12 5 sly 
এ সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, নিঃসন্দেহে জান্নাতে 
সাদ এর হাতরুমালও এর চেয়ে উৎকৃষ্ট” (বুখারী-৩৫৯১) 
এখানে সাদ বলতে নবীজী সা'দ বিন মুয়ায রা. কে উদ্দেশ্য 
করেছেন, যিনি খন্দক যুদ্ধের পর শহীদ হয়েছিলেন। 


কাপড় নোংরা হবেনা 
জান্নাতীদের কাপড় অধিক সময় ধরে পরিধানের দরুন ময়লা, 
নোংরা ও পুরাতন হবে না। 

4 Ge Na IY Ab Y a LL 200: 


AD 


902 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


নবী করীম সা. বলেন, “যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, সে 
চিরসুখে থাকবে তার কাপড় কখনই নোংরা হবে না। যৌবনে 
ভাটা পড়বে না৷” (মুসলিম-৭৩৩৫) 


জান্নাতের বিছানা 

এতসব নেয়ামতের পাশাপাশি তাদের কক্ষগুলোতে বিছানো 
থাকবে সুপ্রশস্ত বিছানা । থাকবে না মৃত্যুর ভয়, অসুস্থ হওয়ার 
দুশ্চিন্তা, চেহারাগুলো হবে হাস্যোজ্বল, দেহগুলো হবে পূর্ণ 
শক্তিময়। চারপাশে থাকবে সুশ্রী সেবকদল। কী নয়ন-গ্রীতিকর 
পরিবেশ! 

জান্নাতের বিছানাগুলো হবে অত্যধিক সুন্দর ও কোমল৷ অধিক 
ব্যবহারে এর সৌন্দর্য ও কোমলতা বিনষ্ট হবে না। 

যার বিবরণ দিতে গিয়ে আল্লাহ বলেন, 


rt asl LOIS} 
“আর থাকবে সমুন্নত শয্যায়” (সুরা ওয়াকিআ-৩৪) 
fle we Ltt be Bs 25D sll On E eli)l: Be J 
নবী করীম সা. বলেন, “তার উচ্চতা হবে জমিন থেকে আসমান 
সমতুল্য, উভয়ের মাঝে ব্যবধান হবে পাঁচশত বছরের পথ 
বরাবর ৷” (তিরমিষী-৩২৯৪) 
আল্লাহ বলেন, 


903 


www.islamerpath.wordpress.com 


Contents 


OI KT FS Han ES HL EL} 

oti) 
বসবে উভয় উদ্যানের ফল তাদের নিকট ঝুলবে ৷” (সূরা আর- 
রাহমান-৫৪) 


প্রতিদান, 
যে ব্যক্তি দুনিয়াতে হারাম পোশাক ত্যাগ করল, 
আখেরাতে জান্নাতের পোশাকই তার জন্য যথেষ্ট..! 


904 


wwuw.islamerpath.wordpress.com 


জান্নাতে মুমিনদের শিশুগণ 


দুনিয়াতে কেউ মারা যায় শৈশবে, কেউ 

যুবক হয়ে, আবার কেউ বার্ধক্যে ত 

উপনীত হয়ে। যৌবনকালে বা বৃদ্ধ ত 
্ 
¥ 


তাদের হিসাব নেয়া হবে; তবে যদি 
শৈশবে মারা যায়? 


| 


* কী হবে আখেরাতে তার পরিণাম? 
* হিসাব হবে কি? 
* নাকি পিতা-মাতার সাথে গিয়ে মিলিত হবে? 


ভূমিকা 

আল্লাহ তা‘লা পরম দয়ালু। দয়া তাঁর ক্রোধের অগ্রগামী । 
সহনশীলতা তাঁর গোস্বার অগ্রবর্তী । ক্ষমা ও মাগফেরাত তাঁর 
কাছে শাস্তি ও আযাব অপেক্ষা অধিক পছন্দনীয় । 

মুমিনদের যে সব শিশুসন্তান প্রাপ্ত বয়স্ক হওয়ার পূর্বেই মারা 
যায়, তারা জান্নাতী হবে। জান্নাতে তাদের পরিবার পরিজনের 
সাথে গিয়ে মিলিত হবে আল্লাহ তালা বলেন, 

905 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


ঢু HE re EO Lb RES Re Ys 


ণ) 545 KOSICE PE 
“যারা ঈমানদার এবং যাদের সম্ভানরা ঈমানে তাদের অনুগামী, 
আমি তাদেরকে তাদের পিতৃপুরুষদের সাথে মিলিত করে দেব 
এবং তাদের আমল বিন্দুমাত্রও হ্রাস করব না। প্রত্যেক ব্যক্তি 
নিজ কৃতকর্মের জন্য দায়ী ৷” (সূরা তুর-২১) 
একদা ইবনে উমর রা. নিম্নোক্ত আয়াত Ua 


YA-VA: pal bed or KS EIN HY 


pt PL a 


(সূরা মুদ্দাছছির ত) অতঃপর বললেন, তারা হলো 
মুসলিমদের শিশু সন্তানগণ, তারা আপন কৃতকর্মের জন্য দায়ী 
হবে না; বরং পিতৃপুরুষদের সাথে গিয়ে মিলিত হবে।” 
(মুসান্নাফে ইবনে আবি শাইবা) 
VY Sad lly 1D] BSG Ld Sg hs or be: BY JG 
Oj. of b3l: od JU LL amy dot Pll dH og 
sl: Md JG. Gly of = Cll og > Bly of S> 
Fx sf 
নবী করীম সা. বলেন, “কোনো মুসলিমের যদি প্রাপ্ত বয়স্ক 
হওয়ার পূর্বেই তিনটি সন্তান মারা যায়, তবে আল্লাহ মৃত সন্তান 


906 


www.islamerpath.wordpress.com 


Contents 


ও পিতাকে জান্নাতে প্রবেশ করাবেন । বলবেন, তোমরা জান্নাতে 
প্রবেশ কর! তারা বলবে, পিতা-মাতা না আসা পর্যন্ত জান্নাতে 
প্রবেশ করব না! পিতা-মাতা না আসা পর্যন্ত জান্নাতে প্রবেশ 
করব না! পিতা-মাতা না আসা পর্যন্ত জান্নাতে প্রবেশ করব না! 
অতঃপর বলা হবে, তোমরা তোমাদের পিতা-মাতাকে নিয়েই 
জান্নাতে প্রবেশ কর” (মুসনাদে আহমদ-১০৬২২) 
dh esl Yj Jl oa DE Ld og nla cn le: 
axils UB ¢ Ml dy b only: 19. cm) ok HL Lgl; 
aE Sl Sus lag rE das bad + BE 
LL dl oa 


নবী করীম সা. বলেন, মুসলিম 
দম্পতির যদি তিনটি সন্তান মারা যায়, 
জান্নাতে প্রবেশ করাবেন । তারা বলল, 
যদি দু’'জন মারা যায় হে আল্লাহর 
রাসূল! বললেন, দু'জন মারা গেলেও! 
তারা বলল, যদি একজন মারা যায় হে 
আল্লাহর রাসূল! বললেন, এমনকি 
একজন মারা গেলেও! নবীজী একথাও বললেন যে, এমনকি 
মায়ের পেট থেকে জন্মের পূর্বেই পতিত বাচ্চা নাভি দিয়ে টেনে 


907 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


ধরে তার মাকে জান্নাতে নিয়ে যাবে।” (আল মু‘জামুল কাবীর- 
৩০০) 


জিজ্ঞাসা 
মুমিনদের মৃত শিশুসন্তানরা এখন কোথায় আছে? 
উত্তরঃ তারা এখন হযরত ইবরাহীম আ. এর 
তত্ত্বাবধানে আছে যেমনটি নবী করীম সা. বলেন, 
dl ade Al) PSG HLS cpl SS 
“মুসলিমদের সন্তানগণ জান্নাতে আছে, ইবরাহীম আ. তাদের 
তত্ত্বাবধান করছেন” (মুসনাদে আহমদ-৮৩২৪) 


কৃপা, 
মৃত সন্তান পিতা-মাতার জন্য কৃপার পাত্র হবে, 
কেয়ামতের দিন সে পিতা-মাতার পক্ষে সাক্ষ্য দেবে। 


908 


www.islamerpath.wordpress.com 


জান্নাতের সংখ্যাগরিষ্ঠ অধিবাসী 


জান্নাতীগণ তাদের আমল ও বৈশিষ্ট্যের গুণে জান্নাতে প্রবেশ 
করবে। সাথে থাকবে আল্লাহর দয়া ও করুণা নবী করীম সা. 
জান্নাতের সংখ্যাগরিষ্ঠ অধিবাসীদের বিবরণ দিয়ে গেছেন। 


* তারা কারা? 
* কেন তারা সংখ্যাগরিষ্ঠ হবে? 


ভূমিকা 
জান্নাতে প্রবিষ্ট অধিকাংশই হবে হতদরিদ্র ও জীর্ণশীর্ণ ব্যক্তিবর্গ, 
দুনিয়াতে যাদের কোনো মূল্যায়ন ছিল না; তবে এবাদত, স্বভাব- 
চরিত্র এবং পরিপূর্ণ উপাসনায় তারা ছিলেন আল্লাহর প্রিয়পাত্র । 
de od 3 amass xs ERE Pb GTN: B JG 
Sema 0 Ble fr FUN Ab GTN. os dh 
নবী করীম সা. বলেন, “আমি কি তোমাদেরকে জান্নাতীদের 
বৈশিষ্ট্য বলব? প্রত্যেক দুর্বল, বিনয়ী; যদি আল্লাহর নামে কোনো 
শপথ করে বসে, তবে অবশ্যই আল্লাহ তাদের শপথ পূরণ 


909 


www.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


করবেন। আমি কি তোমাদেরকে জাহান্নামীদের বৈশিষ্ট্য বলব? 
প্রত্যেক রূঢ়, ধনী কৃপণ এবং অহংকারী!” (বুখারী-৪৬৩৪) 
CSU Us cn Ule UG LL Sb de cd: JG 

01d] oe rl SU oll HE Ogu a |, 
নবী করীম সা. বলেন, 
“একদা আমি জান্নাতের 
ফটকে দাঁড়ালাম। দেখলাম 
অধিকাংশ অধিবাসীই দরিদ্র 
মিসকীন। ধনী ক্যক্তিবর্গ ===. 
বাধাপ্রাপ্ত হবে (দরিদ্রদের 
পর জান্নাতে প্রবেশ করবে) জাহান্নামবাসীকে জাহান্নামে নিয়ে 
যাওয়ার আদেশ হবে।” (বুখারী-৪৯০০) 

shal eal Sl AB RLS call: BY J 

অন্য হাদিসে বলেন, “একদা আমি জান্নাতে প্রবেশ করে 
দেখলাম, অধিকাংশ অধিবাসীই দরিদ্রদের থেকে” (বুখারী- 
৩০৬৯) 


জিজ্ঞাসা 
জান্নাতে কারা সংখ্যাগরিষ্ঠ হবে, পুরুষ নাকি নারী? 


উত্তরঃ 


910 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


2 ds bl: 52 Hl JG 5,2 Gl 5 > 3 DS Wal 
Sls dl AY dl 50 Je BLL ISS in d9l 0]: BY ll 
OLE Olea) ete Gl FS sled SED SF gl do lL 
FLL GS by cl shor br ES 
আবু হুরায়রা রা. এর সামনে একবার কতিপয় সাহাবী এ নিয়ে 
আলাপরত ছিলেন। আবু হুরায়রা রা. বললেন, আবুল কাসেম 
সা. কি বলে যাননি যে, “জান্নাতে গমনকারী প্রথম দল পূর্ণিমার 
চাঁদের ন্যায় উজ্জ্বল ও জ্যোতির্ময় হবে। তৎপরবর্তী দল আকাশে 
প্রভ্বলিত নক্ষত্ররাজির মতো চমকপ্রদ থাকবে। সেখানে প্রত্যেক 
ব্যক্তির দু'জন করে স্ত্রী থাকবে, অতিশয় সৌন্দর্যে গোশতের 
ভেতরে তাদের গোছার হাড় পর্যন্ত দেখা যাবে। জান্নাতে কোনো 
অবিবাহিত থাকবে না৷” (মুসলিম-৭৩২৫) 
বুঝা গেল, জান্নাতে মহিলাদের সংখ্যা পুরুষের দ্বিগুণ হবে। 
জান্নাতে মুমিন নারীদের সুখ, সৌন্দর্য ও মর্যাদা হুরদের চেয়েও 
অধিক হবে। এ ব্যাপারে বিস্তারিত আলোচনা সামনে আসবে 
ইনশাআল্লাহ ৷ 


প্রশ্ন 
| C অপর হাদিসে জাহান্নামে নারীদের সংখ্যাগরিষ্ঠ হওয়ার 
বিষয়টি স্পষ্টর্ূপে বর্ণিত হয়েছে! এতদুভয়ের মাঝে 
সামঞ্জস্য কী করে সম্ভব? 


911 


www.islamerpath.wordpress.com 


Contents 


উত্তরঃ মূলত দুনিয়াতে পুরুষদের চেয়ে নারীদের সংখ্যাই বেশী। 
হাদিসে এসেছে, কেয়ামতের পূর্বমুহূর্তে নারীদের সংখ্যা এত 
বেশী হবে যে, পঞ্চাশজন মহিলার দায়িত্বভার একজন পুরুষ 
গ্রহণ করবে। বর্তমান সমাজে নারী জন্মের হার দিনদিন বৃদ্ধি 
পাচ্ছে। সম্প্রতি কোনো কোনো দেশে প্রতি পাঁচ নারীর বিপরীতে 
একজন পুরুষ গণ্য। এভাবেই সৃষ্টির ইতিহাসে নারীসম্প্রদায় 
অধিক থাকবে৷ অতঃপর দুনিয়ার অর্ধেক পুরুষ এবং অর্ধেক 
নারী যখন জান্নাতে প্রবেশ করবে, তখনও সেখানে নারীদের 
ংখ্যা অধিকই থেকে যাবে। এভাবে জাহান্নামেও নারীদের 
সংখ্যা বেশি হয়ে যাবে। 

“জাহান্নামে নারীদের সংখ্যা বেশী হবে” কথা দ্বারা নারী 
সম্প্রদায়কে অপমান করা উদ্দেশ্য নয়; বরং নারীদের অপরাধে 
লিপ্ত হওয়া পুরুষদের তুলনায় অধিক ক্ষতিকর বিধায় এভাবে 
বলা হয়েছে। 


বুদ্ধিদীপ্ত বাণী, 
জীবনে সম্পদশালী হলেই প্রকৃত সফলকাম হবে না, 
কারণ, সম্পদশালীরা জান্নাতে প্রবেশকালে বাধাগ্রস্ত হবে। 


912 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


মুসলিমদের কতজন জান্নাতে? 


জান্নাত হলো সকল মুমিনের 
চিরআশ্রয়। সেখানে তারা সুখ 
ভাগাভাগি করে নেবে। বিভিন্ন 
সম্প্রদায়ের লোক জান্নাতে 
অবস্থান করবে। 


* কোন সম্প্রদায় সংখ্যায় অধিক হবে? 
* মুসলিম সম্প্রদায়ের পরিমাণ কত হবে? 


ভূমিকা 

আমাদের নবী মোহাম্মাদ সা. এর সাথে অসংখ্য মুসলমান 
জান্নাতে প্রবেশ করবে; যাদের সঠিক সংখ্যা কেবল আল্লাহই 
ভালো জানেন। 


CN ame A gl Jad FS Ge cogs Bh dl dy J 

cad es ge alae ts ellie Ll ass 8 all 

Ys: hoe bl BS Sly 50 Db 029 Kgl 

: JE 5 Sly 3B Sl GBI) BSN YN: JE ¢ sl 
913 


www.islamerpath.wordpress.com 


Contents 


lie DY, eae Six Ye lS Wl Ow Day « Seal Nin 
a deg Sax Vy ok Vy O35 58 UB Cds: ob 

2 
নবী করীম সা. বলেন, “আমার সামনে সকল উম্মতকে পেশ 
করা হলো। অতঃপর এক নবী উম্মতকে নিয়ে অতিক্রম করল, 
অপর নবী কয়েকজনকে নিয়ে অতিক্রম করল। আরেক নবী 
দশজনকে নিয়ে অতিক্রম করল। আরেক নবী পাঁচজনকে নিয়ে 
অতিক্ৰম করল। আরেকজন নবী কেবল একাই অতিক্রম করল। 
অতঃপর আমি এক সুবিশাল জনসমাবেশের দিকে তাকালাম 
বললাম, হে জিবরীল, এরা কি আমার উম্মত? বললেন, না! বরং 
উপরের দিকে তাকান! দেখলাম, সেখানেও সুবিশাল 
জনসমাবেশ ৷ বললেন, ওরাই আপনার উম্মত! তাদের সম্মুখভাগ 
থেকে সত্তর হাজার বিনা-হিসাব ও বিনা-শাস্তিতে জান্নাতে প্রবেশ 
করবে। জিজ্ঞেস করলাম, কেন? বললেন, কারণ আরোগ্য লাভে 
তারা আগুন দিয়ে ছেক দিক না, ঝাড়ফুঁক চাইত না, অশুভ 
লক্ষণ বিশ্বাস করত না, কেবল আল্লাহর ওপরই ভরসা করত ৷” 


(বুখারী-৫৩৭৮) 


‘উকাশা’ তোমায় অগ্রগামী হয়েছে 


914 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


all JG pee Gls Of Sl E3l JE cas cy KG ad) pl 
UE pee Gla Of di ESL UG AT J) LE pte dl 

ise Le i 
উপরোক্ত হাদিস বর্ণনা শেষ করলে ‘উকাশা বিন মিহসান রা.’ 
হাজারের অন্তর্ভুক্ত করেন। নবীজী দোয়া করলেন, হে আল্লাহ, 
তাকে তাদের অন্তর্ভুক্ত করুন! অতঃপর দ্বিতীয় আরেকজন 
হাজারের অন্তর্ভুক্ত করেন! তখন নবীজী বললেন, উকাশা 
তোমার অগ্রগামী হয়েছে ।” (বুখারী-৫৩৭৮) 


আশি কাতার 
জান্নাতে উম্মতের সংখ্যাধিক্যের বিবরণ দিতে গিয়ে নবীজী 
বলেন, 

bo pk Bl no ng 02750 MLD py HL al 
“জান্নাতবাসী কেয়ামতের দিন একশ বিশ কাতার হবে। তন্মধ্যে 
তোমরাই হবে আশি কাতার ৷” (মুসান্নাফে ইবনে আবি শাইবা- 
৩১৭১৫) 


£1555 of pl GS) coun 5 lls : Ly PY BUG, 
5555 of 5 dG .. Lily Ep RI ISG. LL fl 


915 


www.islamerpath.wordpress.com 


Contents 


LL Jal uss 15555 of ml JE. 15S. LL hl SB 
25 db S spd BASIN YL AOS lb: Be JG. 158 
3 15 dl S slag Bias Sf asl 
একদা নবীজী আপন সাহাবীদের লক্ষ্য করে বললেন, “ওই 
সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, আমি আশা করি তোমরা 
জান্নাতের এক চতুর্থাংশ হবে। একথা শুনে সাহাবীগণ খুশিতে ও 
আনন্দে তাকবীর ধ্বনি দিলেন। নবীজী বললেন, আমি আশা 
করি তোমরা জান্নাতের একতৃতীয়াংশ হবে। একথা শুনে 
আবারো তারা তাকবীর দিলেন। অতঃপর বললেন, আশা করি 
তোমরা জান্নাতের অর্ধেক হবে। একথা শুনে আবারো তারা 
তাকবীর ধ্বনি দিলেন । অতঃপর তিনি কেয়ামতের দিন অন্যান্য 
উম্মতের তুলনায় এই উম্মতের পরিমাণ বর্ণনা করতে গিয়ে 
কালো লোমসদৃশ হবে অথবা কালো ষাঁড়ের দেহে একটি সাদা 
লোমসদৃশ হবে” (বুখারী-৩১৭০) 
সকল উম্মতের মধ্যে সত্যায়নের দিক থেকে নবী করীম সা. এর 
প্রাধান্যের দিকটি বর্ণনা করতে গিয়ে বলেন, 
0) dno be SN cn SS Sas LAL GS 5 df Uf 
s+ khs Jey Sf atal 4 diay le LS sl) 
“জান্নাতের ব্যাপারে সর্বপ্রথম আমিই সুপারিশ করব। আমি 
যতটুকু সত্যায়িত হয়েছি কোনো নবী ততটুকু সত্যায়িত হয়নি । 
916 


www.islamerpath.wordpress.com 


সেদিন এমন নবীও থাকবে, যাকে কেবল একজন লোক 
সত্যায়ন করেছে” (মুসলিম-৫০৬) 


ফায়দা 

নবী মুহাম্মাদ সা. এর অনুসারী অধিক হওয়ার 

রহস্য, 

উম্মতের মাঝে পূর্ববর্তী নবীদের অবস্থানের তুলনায় 

নবী মুহাম্মাদ সা. এর অবস্থান খুবই অল্প; এমনকি একথা 

বলারও সুযোগ নেই যে, পূর্ববর্তী নবীদের উম্মত সংখ্যায় কম 

ছিল। পূর্ববর্তী অনেক নবীর অধিক উম্মত হওয়ার বিষয়টি 

আল্লাহ নিজেই বলেছেন, 

IINGFIDI BI BCLS oA} 
19:4) 5)l 

ছিল শক্তিতে এবং ধন-সম্পদের ও সন্তান-সন্ততির অধিকারীও 

ছিল বেশী ৷” (সূরা তাওবা-৬৯) 

মূল কারণ হলো (আল্লাহই অধিক অবগত) আল্লাহর রাসূলের 

মু’'জেযা পবিত্র আল-কুরআনের কল্যাণেই তা সম্ভব হয়েছে। 

কারণ, এ কুরআন কেবল ওহি-ই নয়; এ তো মানুষের সকল 


Contents 


সমস্যার সমাধানকারী ও অন্তরাত্মা জয়কারী এক অলৌকিক গ্রন্থ, 


যা মানুষের সকল সমস্যার সমাধান দিয়ে তাদের সৌভাগ্যশীল 
917 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


করেছে। কেয়ামত পর্যন্ত তার এই অলৌকিকত্ব অব্যাহত 
থাকবে৷ সে দিকে ইঙ্গিত করেই নবী করীম সা. বলেন, 
SION js gl ade orl die be Al VY] SS bY on le 

Lala en at BIST OT of eb J] del Ls ol 
“সকল নবীকেই আল্লাহ একটি প্রামাণ্য দিয়েছিলেন, যা দেখে 
মানুষ তার ওপর ঈমান আনত আর আমাকে যা দেওয়া হয়েছে 
তা আল্লাহর প্রেরিত ওহি । তাই, আশা করি কেয়ামতের দিন 
আমিই সর্বাধিক অনুসারীপ্রাপ্ত হব৷” (বুখারী-৪৬৯৬) 


প্রতিযোঁ গতা, 
উকাশা’র সৎসাহস ও দূরদর্শিতার ফল, 
অন্যদের ওপর তার অগ্রগামিতা..! 


918 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


জান্নাতীদের সেবক 


জান্নাতবাসীর অপার ভোগবিলাস ও অসীম সুখসচ্ছন্দ্য 
নতুনমাত্রা যোগ করবে তাদের সেবকবৃন্দ। তাদের দেখে 
জান্নাতীদের নয়ন প্রীত হবে। অন্তরাত্মা তুষ্ট হয়ে যাবে। 


* কারা জান্নাতীদের সেবক? 
* সেবকদের বৈশিষ্ট্য কী হবে? 


ভূমিকা 
আশপাশে প্রদক্ষিণ করতে 
থাকবে অতিসুশ্রী কোমলমতি 


কিশোরবৃন্দ। মনে হবে, তারা ন 
যেন মণিমুক্তার তৈরি। NS 
আল্লাহ বলেন, 

2 = SHEE 4s it CHAS Wo 
30) EOL LOEB RES bg 


Nt 


- ue 


919 


www.islamerpath.wordpress.com 


Contents 


করবে৷” (সূরা তুর-২৪) 


অন্য আয়াতে বলেন, 
0 G4 BALE KIEL, HS 3 
\৭ :oL)| 

“তাদের কাছে ঘোরাফেরা করবে চির কিশোরগণ। আপনি 
তাদেরকে দেখে মনে করবেন যেন বিক্ষিপ্ত মণিমুক্তা ৷” ( 
ইনসান-১৯) 
জান্নাতেই তাদের সৃজন হবে। 

জিজ্ঞাসা 

সেবকদের সংখ্যা কত? 

উত্তরঃ অনেক..! 


Af ade 32D) TLL jal cn be: ds a8 cy LS J 


be 4h AH Ge DE Fpl 
আব্দুল্লাহ বিন আমর রা. বলেন, “একজন জান্নাতীর সেবায় 
একহাজার সেবক নিয়োজিত থাকবে। প্রত্যেকের স্বতন্ত্র দায়িত্ব 
থাকবে, যা অন্য সেবকদের থাকবে না।” (যুহদ, ইবনুল 
মুবারক) 


920 


www.islamerpath.wordpress.com 


Contents 


প্রতিপালকের প্রক্ষ থেকে তাদের জন্য এ যে বিরাট সম্মান..! 


921 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


জান্নাতে নারীগণ 


জান্নাত হলো নারী-পুরুষ উভয়েরই ভোগ-বিলাসের স্থান । আল্লাহ 
তালা বলেন, 


ডো eh SE SEIT Go 59 


ALI es a 
veil 4A LACH ADS LE | 
দিয়েছেন কাননকুঞ্জের, যার তলদেশে প্রবাহিত হয় প্রস্ববণ। 
তারা সেগুলোরই মাঝে থাকবে। আর এসব কাননকুঞ্জে থাকবে 
পরিচ্ছন্ন ঘর ৷ বস্তুতঃ এ সমুদয়ের মাঝে সবচেয়ে বড় হলো 
আল্লাহ্‌র সন্তুষ্টি । এটিই মহান কৃতকাৰ্যতা ৷” (সূরা তাওবা-৭২) 
নবী করীম সা. থেকে বর্ণিত অসংখ্য হাদিসে জান্নাতী পুরুষদের 
দৈহিক সৌন্দর্যের বিবরণ বর্ণিত হয়েছে। যেন তাদের থেকে 
স্ত্রীগণও সমান তৃপ্তি পায়, সুখ ও আনন্দ লাভ করে। 
তেমনি জান্নাতী নারীদের সোন্দর্যেরও বিবরণ এসেছে। যেন 
তাদের দেখে পুরুষদের নয়ন প্রীত হয়। পরিপূর্ণ সুখী দাম্পত্য 
জীবন লাভ করতে পারে। 


সু 


922 


www.islamerpath.wordpress.com 


Contents 


* জান্নাতী নারীদের কী বৈশিষ্ট্য? 
* জান্নাতে কি তাদের আকৃতির পরিবর্তন ঘটবে? 
* সেখানে কার মর্যাদা বেশী হবে, হুর নাকি মুমিন নারী? 


তাদের বাহ্যিক ও 


ংসা করেছেন। কিন্তু 
সেখানে মুমিন নারীদের 
সৌন্দর্য ও রূপ-লাবণ্য হুরদের চেয়েও অধিক হবে। 
কারণ, কেবল ভোগ বিলাসের উপকরণরূপে সৃষ্ট হুরদের স্তর 
কখনই দুনিয়াতে এবাদতকারী, নামায-রোযা পালনকারী, 
রাত্রিবেলায় তাহাজ্জুদ আদায়কারী এবং হারাম থেকে বিরত 
মুমিন নারীদের স্তরের সমান হতে পারে না। 
যতগুলো বৈশিষ্ট্য হুরদের দেওয়া হবে, এর চেয়ে বেশি মুমিনা 
নারীদেরকে দেওয়া হবে। 


923 


www.islamerpath.wordpress.com 


34 Hl Hil Il LT hl ds bs 5: cE Gps Ls of 8 
de DB Sais Ill 1541 or JT Gl sls a: JE ¢ cpl 
eles dar ) : JB ¢ IHS ley dl dey bs: ods (ly 
oly am 2A lsh 13 canes Hol Bi oles 
Nf ols alll blials Dl connale Jl shee SE sos 
os lal P55 DB Sell ods laf SW SUI ot 
bs ol ase lal Ls 3 Soll ots Yl al 255 BW Sl 

Wok, a 
নবীজীর স্ত্রী উম্মে সালামা রা. একদা আল্লাহর রাসূলকে জিজ্ঞেস 
যেমন দেহের নীচের অদৃশ্য কাপড়ের তুলনায় উপরের দৃশ্যমান 
কাপড় মূল্যবান হয়। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, কীসের 
বিনিময়ে তাদের এ মূল্যায়ন? বললেন, আল্লাহর জন্য তাদের 
নামায, তাদের রোযা ও এবাদতের দরুন! তাদের চেহারায় 
আল্লাহ একপ্রকার জ্যোতি দিয়ে দেবেন । তাদের দেহ হবে সাদা 
ধবধবে রেশমের ন্যয়, কাপড় হবে সবুজ, অলঙ্কারগুলো হবে 
পিতম বর্ণের, তাদের ধুপাদারগুলো হবে মোতিখচিত, তাদের 
চিরুনী হবে স্বর্ণখচিত। তারা বলতে থাকবে, শুন, আমরাই 
চিরস্থায়ী বসবাসকারী, কখনই মৃত্যুবরণ করব না৷ শুন, আমরাই 


924 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


চিরসুখী, কখনই ক্ষতিগ্রস্ত হব না। শুন, আমরাই অনন্তকালের 
বাসিন্দা, কখনই প্রস্থান করব না। আমরাই চিরসন্তুষ্ট । অভিনন্দন, 
যাদের জন্য আমরা এবং আমাদের জন্য যারা।” (তাবারানী- 
মু‘জামুল আওসাত) 

এসকল মর্যাদা ও শ্রেষ্ঠত্বের বিবরণ শুনে মুমিনা নারীদেরকে 
অবশ্যই অধিক আমলের দিকে মনযোগী হওয়া উচিত। 
কল্যাণকর কাজ ও অধিক পরিমাণে এবাদতে আত্মনিয়োগ করা 
উচিত । 


জান্নাতে নারীদের আরও যেসকল বৈশিষ্ট্যের বিবরণ এসেছে, 


(১) সুন্দরী, 
আল্লাহ বলেন, 

0:0 ll LO IDEESINME} 
“এরূপই হবে এবং আমি তাদেরকে আনতলোচনা স্ত্রী দেব” 
(সুরা দুখান-৫৪) 
মুমিনগণ জান্নাতে দুনিয়ার স্ত্রীর সাথে নতুন করে বিবাহবন্ধনে 
আবদ্ধ হবে। তাদের উভয় চোখ হবে EE) চেহারা হবে 
অতি লাবণ্যময় । হবে পূর্ণযৌবনা কোমল দেহের অধিকারী । 


(২) কামিনী ও সমবয়স্কা, 


925 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


যা তাদের স্বামীদের জন্য অতি প্রিয় ও সুখকর হবে। আল্লাহ 


“আমি জান্নাতী রমণীগণকে 
বিশেষরূপে সৃষ্টি করেছি। 
তঃপর তাদেরকে করেছি 
চিরকুমার । কামিনী ও সমবয়স্কা। 
ডানদিকের লোকদের জন্য৷” 
(সূরা ওয়াকিআ ৩৫-৩৮) 
তারা হবে পূর্ণযৌবনা । 
bd LN cp 558 Bal as BB 
cl: bjh BE NU JE LLL Ga Of BES dl ds 
J al bar Indl SAB. 5 ESN LL 
: BF JG. sudo Lis LK Cc Cad A: Ll AE, Le 
HE ado dl Seal BY AS SCS 
আয়েশা রা. বর্ণনা করে বলেন, একদা নবী করীম সা. এর 
কাছে এক আনসারী বৃদ্ধা এসে বলল, হে আল্লাহর রাসূল, দোয়া 
করুন আল্লাহ যেন আমাকে জান্নাত দান করেন! অতঃপর 
926 


al of : cs Lilo Ab 


www.islamerpath.wordpress.com 


Contents 


করবে না। একথা শুনে বৃদ্ধা অতিশয় দুশ্চন্তাগ্রস্ত হয়ে ফিরে 
গেল৷ ভাবল, বাস্তবেই সে জান্নাতে যেতে পারবে না। অতঃপর 
নবীজী নামায পড়ে ঘরে ফিরে এলে আয়শা রা. বললেন, 
আপনার কথায় আজ আমি অনেক কষ্ট ও আঘাত পেয়েছি! 
নবীজী বললেন, হ্যাঁ.. যা বলেছি তাই ঠিক! নিশ্চয় তাদেরকে 
আল্লাহ পূর্ণ যুবতী বানিয়ে জান্নাতে প্রবেশ করাবেন” (আবু 
নুআইম) 

করানো হবে। 


(৩) সেখানে তাদের খতুস্রাব হবে না 
আল্লাহ তালা বলেন, 

ov :sLl| 7 Sr IL} 
“সেখানে তাদের জন্য থাকবে পরিষ্কার-পরিচ্ছন্ন স্ত্রীগণ ৷” (সূরা 
নিসা-৫৭) 
অর্থাৎ জান্নাতে তারা হবেন খতুস্রাব ও প্রসবোত্তর স্রাব থেকে 
মুক্ত ও পবিত্র । মল-মূত্রের ঝামেলা থেকে নিষ্কৃতিপ্রাপ্ত। তাদের 
আচরণও হবে অত্যন্ত কোমল ও আবেদনময়; যেখানে কোনো 
অশ্লীলতা কিংবা নোংরামি পরিলক্ষিত হবে না। 


(8) তারা স্বামীদেরকে শ্রেষ্ঠ সুদর্শনরূপে দেখবে 


927 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


এটি হবে তাদের দাম্পত্য জীবনের পূর্ণতা । আল্লাহ বলেন, 


tA: OIE BLS} 
“তাদের কাছে থাকবে নত, আয়তলোচনা তরুণীগণ ৷” (সূরা 
সাফফাত-৪৮) 
অর্থাৎ কেবল তারা স্বামীদেরকেই দেখবে, অন্যদের দিকে দৃষ্টি 
নিক্ষেপ করবে না। তাদের প্রতি আসক্ত হবে না স্বামীকেই সে 
শ্ৰেষ্ঠ সুদৰ্শন পুরুষরূপে পাবে। 


(৫) দৈহিক সৌন্দৰ্য 
সুন্দর চেহারার পাশাপাশি তাদের দেহকেও আল্লাহ তালা নিখুঁত 
ও নিষ্কলুষ করে দেবেন। আল্লাহর বাণী, 


CR 


_¥) Va ECON BBO; re Ob SEAL 
Y 


সমবয়স্কা, পূর্ণযৌবনা তরুণী ৷” (সূরা নাবা ৩১-৩৩) 


(৬) স্বামীদের প্রতি নমনীয় 

জান্নাতে নারীগণ তাদের স্বামীদের প্রতি অতিসহনশীল হবে, 
অনমনীয় হবে না। তাদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ্‌ 
বলেন, 


928 


wwuw.islamerpath.wordpress.com 


NV LEE) ECE 
“কামিনী, সমবয়স্কা ৷” (সুরা ওয়াকিআ-৩৭) 


(৭) সমবয়স্কা ও পূর্ণযৌবনা 


আল্লাহর বাণী, 
&® SEY LS BALL I HH L7G 5S } 


০7:52! 


Contents 


“তথায় থাকবে আনতনয়ন রমণীগণ, কোনো জিন ও মানব পূর্বে 


যাদের ব্যবহার করেনি ।” (সূরা আররাহমান-৫৬) 


(৮) ত্বক হবে অতিমসৃণ 
ETC AT 
OIE LE SAMS Y 4. 


A: 
“প্রবাল ও পদ্মরাগ সদৃশ 
রমণীগণ।” (সূরা আর- 
রাহমান ৫৮) 
COAL dl 0 de RL JS 55 dl: BF gl UG 
J aml dx) CB de mesh Bell ai BA de cll 


929 


www.islamerpath.wordpress.com 


Contents 


te By Fc obx9) mee Gl BN. AHL DY) pen DES 

tl on et ths or Be E Sy 
নবী করীম সা. বলেন, “জান্নাতে গমনকারী প্রথম দল পূর্ণিমার 
চাঁদের ন্যায় উজ্জ্বল ও জ্যোতির্ময় হবে। তৎপরবর্তী দল আকাশে 
প্রভ্বলিত নক্ষত্ররাজির মতো চমকপ্রদ হবে। সেখানে প্রত্যেক 
ব্যক্তির দু'জন করে স্ত্রী থাকবে, অতিশয় সোন্দর্যে গোশতের 
ভেতরে তাদের গোছার হাড় পর্যন্ত দেখা যাবে।” (মুসলিম- 
৭৩৩০) 


(৯) সচ্চরিত্রবান নারীগণ 
তাদের সচ্চরিত্রের বিবরণ দিতে গিয়ে আল্লাহ বলেন, 
vio KOT ETE 
“সেখানে থাকবে সচ্চরিত্রা সুন্দরী রমণীগণ।” (সূরা আর- 
রাহমান-৭০) 


(১০) তাদের চেহরায় থাকবে জ্যোতি ও ওজ্ত্বল্য 
Seley Nl dl calbl 221 fal sls onal of fd: BY JE 
bd by Gall cr = inadls le) ben b DL, btn be 
নবী করীম সা. বলেন, “জান্নাতী কোনো রমণী যদি পৃথিবীতে 
উদয় হতো, তবে পৃথিবীর চারপাশ আলোকিত হয়ে উঠত । 


930 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


আকাশ বাতাস তার সুগন্ধিতে ভরে উঠত। তার মস্তকাবরণ 
নিঃসন্দেহে দুনিয়া ও তাতে অবস্থিত সকল কিছু থেকে উত্তম” 
(বুখারী-৬১৯৯) 


: dbs 155 SB UB, 
A: LOBEL INGE} 

sgad le 539 G31 Ol LA or Gol bas S 423 dl os 
Er ra bias b5 Og ale OR ls 2A dll om be 
Ds shor Bi E Sy 
“প্রবাল ও পদ্মরাগ সদৃশ রমণীগণ” এর ব্যাখ্যায় নবী করীম সা. 
থেকেও স্বচ্ছ ও পরিস্কার দেখতে পাবে। নিশ্চয় রমণীর সামান্য 
অলংকার (প্রকাশিত হলে) পৃথিবীর পুরো প্রাচ্য ও পাশ্চাত্য 
আলোকিত করে তুলবে দেহে সত্তরটি বস্তু পরিহিত থাকবে; 
তদুপরি অতিষয় সৌন্দর্যে গোশতের ভেতরে তাদের গোছার হাড় 

পর্যন্ত দেখা যাবে” (আল মুস্তাদরাক-৩৭৭৪) 


931 


wwuw.islamerpath.wordpress.com 


ইহ-পরকালের সহধর্মিণী 


দুনিয়াতে মুমিনের স্ত্রী যদি সৎ ও aie 
স্বামীভক্ত হয় এবং স্বামীও তাকে 
ভালোবাসে, 


* তবে সেই স্ত্রী কি তার সাথে 
জান্নাতে থাকবে? 
* তাদের স্তরে কী তারতম্য হবে? 


ভূমিকা 

দুনিয়াতে মুমিনের স্ত্রী জান্নাতেও তার স্ত্রী হিসেবেই থাকবে। 
তবে সেখানে তাদের উভয়ের রূপ-সৌন্দর্যকে আল্লাহ হাজারো 
গুণ বাড়িয়ে দেবেন। 

স্বামী যদি উন্নত স্তরে হয়, তবে স্ত্রীকেও আল্লাহ তালা সেই স্তরে 
পৌঁছে দেবেন, পক্ষান্তরে স্ত্রী যদি উন্নত মর্যাদা পায়, তবে 
স্বামীকেও সেই মর্যাদায় ভূষিত করবেন। 
যেমনটি আল্লাহ তা‘লা বলেন, 


932 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


Contents 

ALE ৭২৮০ ০ ০2 শত পোৰণিত তত 9 6০ 
SIL EES re BH AS HOSES 

SLE ০০৮ AAT AEA AA 
রণ) EAE SEAS CAME SAAN 
ft - Yas) 
“তা হচ্ছে বসবাসের বাগান । তাতে তারা প্রবেশ করবে এবং 
তাদের সৎকর্মশীল বাপ-দাদা, স্বামী-স্ত্রী ও সন্তানেরা। 
ফেরেশতারা তাদের কাছে আসবে প্রত্যেক দরজা দিয়ে । বলবে, 
তোমাদের সবরের কারণে তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক । 
আর তোমাদের এ পরিণাম-গৃহ কতই না চমৎকার ৷” (সূরা রা'দ 
২৩-২৪) 


কতই না উত্তম পরিণামগৃহ 

সুউচ্চ জানাতে প্রবেশের পর সেখানে স্থায়ী সুখ-শান্তিতে বসবাস 
করবে। ভোগ-বিলাসের উপকরণগুলো প্রতিনিয়তই নতুন ও 
আধুনিক হতে থাকবে। 

সেখানে প্রতিপালক তাদেরকে তাদের বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন 
ও পিতৃপুরু্ষদের সাথে মিলিয়ে দেবেন। ফলে তাদের অন্তরাত্মা 
শীতল হবে। ফেরেশতাগণ প্রত্যেক দরজা দিয়ে প্রবেশ করে 
তাদেরকে সম্ভাষণ জানাবে। চিরস্থায়ী শান্তির বার্তা দিতে 
থাকবে বলবে, দুনিয়াতে তোমাদের সৎকর্ম ও আল্লাহর জন্য 
কষ্ট-ক্লেশের প্রতিদানস্বরূপ তোমরা চিরসুখে বসবাস করতে 


933 


www.islamerpath.wordpress.com 


Contents 


থাক। তোমাদের পরিণামগৃহ কতই না চমৎকার । তোমাদের 
পুরস্কার কতই না মহান। 
ফেরেশতাদের সাথে মানুষের সেই প্রীতিকর সম্পর্ক নতুন নয়; 
বরং দুনিয়াতে অবস্থানকালেই তারা সেই সৎ বান্দাদের জন্য 
দোয়া করত ৷ তাদের ক্ষমা ও স্তরবৃদ্ধি প্রার্থনা করত 
আল্লাহ বলেন, 
BIH LEIA AF FI SA SG GN 
4 8 Lm cis CG SD Yds 
40 As I 285 ELISE IG SD Gat 
Vv: 
“যারা আরশ বহন করে এবং যারা তার চারপাশে আছে, তারা 
তাদের পালনকর্তার সপ্রশংস পবিত্রতা বর্ণনা করে, তার প্রতি 
বিশ্বাস স্থাপন করে এবং মুমিনদের জন্যে ক্ষমা প্রার্থনা করে 
বলে, হে আমাদের পালনকর্তা, আপনার রহমত ও জ্ঞান 
সবকিছুতেই পরিব্যাপ্ত। অতএব, যারা তওবা করে এবং আপনার 


পথে চলে, তাদেরকে ক্ষমা করুন এবং জাহান্নামের আযাব 
থেকে রক্ষা করুন৷” (সুরা গাফির-৭) 


জান্নাতীগণ ব্যস্ত থাকবে 


934 


www.islamerpath.wordpress.com 


Contents 


হ্যা. তবে কষ্ট ও ক্লান্তিকর কাজে নয়; বরং চির সুখ-শান্তি ও 
সুন্দরী স্ত্রীদের নিয়ে ব্যস্ত থাকবে। 


আল্লাহ তা‘লা বলেন, 
Js RIB RPO HH A LAY ¥ 


1-0: 80 DHL ING 
“এদিন জান্নাতীরা আনন্দে মশগুল থাকবে। তারা এবং তাদের 
(সূরা ইয়াছিন ৫৫-৫৬) 
অন্য আয়াতে বলেন, 


“তোমরা আমার আয়াতসমূহে বিশ্বাস স্থাপন করেছিলে এবং 
তোমরা আজ্ঞাবহ ছিলে। জান্নাতে প্রবেশ কর তোমরা এবং 
তোমাদের স্ত্রীগণ সানন্দে ৷” (সূরা যুখরুফ ৬৯-৭০) 


প্রশ্ন 

| C যেসব নারী দুই স্বামীর সংসার করেছে, তাদের কী 
পরিণতি হবে? 

উত্তরঃ একই প্রশ্ন উম্মে হাবীবা রা. (নবীজীর স্ত্রী) করেছিলেন, 


935 


www.islamerpath.wordpress.com 


Contents 


ES Eas GAG UO eile dal 
2: Bf JE SL sf IU OH bed  blryjs S LL 
: BR JG. LLG 35 FG GANG le ON Ws Ls 

Sl hs OS Bh acc tastiest 
হে আল্লাহর রাসূল, দুনিয়াতে যে নারীর দু’জন স্বামী ছিল। সে 
এবং তার উভয় স্বামী যখন জান্নাতে যাবে, তখন সে কার স্ত্রী 
হবে? প্রথমজনের, নাকি দ্বিতীয়জনের? উত্তরে নবীজী বললেন, 
দুনিয়াতে যে স্বামী তার সাথে অধিক সচ্চরিত্রবান ছিল, সে তার 
স্ত্রী হিসেবে থাকবে। অতঃপর বললেন, হে উম্মে হাবিবা, 
সৎচরিত্রবানগণ উভয়জগতের কল্যাণ হাতিয়ে নিয়েছে।” (আবদ 
বিন হুমাইদ) 


প্রতিশ্রুতি পূরণ, 
তবে জান্নাতে আল্লাহ অবশ্যই তাদেরকে মিলিত করবেন। 


936 


www.islamerpath.wordpress.com 


Contents 


জান্নাতের মার্কেট 


জান্নাতে সুখ ও ভোগের উপকরণ থাকবে অনেক । খাদ্য, পানিয়, 
পোশাক ও সজ্জার পাশাপাশি 
প্রতিনিয়ত তারা নতুন নতুন 
উপভোগ্য বিষয় দেখতে 
পাবে। তন্মধ্যে একটি হলো 


* কী সেই জান্নাতের মার্কেট? 

* তাতে কীসের কেনাবেচা হবে? 

* উপভোগ্য কী থাকবে তাতে? চাহিদাপূরক সকলকিছু সেখানে 
পাওয়া যাবে কি? 


ভূমিকা 

জান্নাতে তাদের অগণিত বিনোদন ও সম্ভোগের পাশাপাশি 
তাদের জন্য সেখানে মার্কেট ও সম্মিলনের ব্যবস্থা করা হবে। 
কারণ, দুনিয়ার সমাজে আমরা দেখে থাকি, অনেক লোকই 


937 


www.islamerpath.wordpress.com 


Contents 


বাজার ও মার্কেটে গিয়ে মানুষদের সাথে সাক্ষাত ও দীর্ঘ 
আলাপচারিতা পছন্দ করে। 


মার্কেটের শোভা 

দুনিয়ার সাধারণ মার্কেটগুলোর মতো নয়; 

CIE Ey cB dae Spl Bd LLG 0): BY JG 
dl Oras . Vag lm 0331338 als mets S SoS 
251 a dls Pal od Jd Vlas bm Ig3l35l By lal 
ly bem buns F335 03 Sy sls :091525 lary bm Ua 
নবী করীম সা. বলেন, “নিশ্চয় জান্নাতে একটি মার্কেট থাকবে, 
জান্নাতীগণ প্রত্যেক জুমুআয় সেথায় একত্রিত হবে। অতঃপর 
উত্তর দিক থেকে একপ্রকার সুবাতাস বয়ে তাদের চেহারা ও 
বস্তগুলো ছুঁয়ে যাবে। ফলে তাদের সৌন্দর্য ও শোভা আরো 
বেড়ে যাবে। এভাবে পরিবারের কাছে ফিরে এলে তারা বলতে 
থাকবে, আল্লাহর শপথ, তোমরা তো পূর্বের চেয়ে অধিক সুন্দর 
ও সুদর্শন হয়ে গেছো! উত্তরে তারা বলবে, আল্লাহর শপথ, 
তোমরাও পূর্বের তুলনায় অনেক সুন্দরী ও সুদর্শনা হয়ে গেছো!” 
(মুসলিম-৭৩২৪) 


মার্কেট করতে তারা উদগ্রীব থাকবে 


938 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


fo 


ol dL: 52 Hl dG 52 bf BS rl oy Ee 
PS UE ¢ Gy lS 5f: am IBLE Gy B Sng oo 4: 
ALA Jot US 195 byes BLL Jal of EB dh ds So 
Joy J 5 09358 Gl pb on Saad ts lai St 03% 
be e388 Ld 28 2 ০) St Seg je rh S789 
or Ley 25 or Leg SFb or Lag BI or Gag 15 2 
Sl OLS Jo - 2 med lag - PUT nlf Ld or slay 2S 

Lg te Fl SLA Al 0, bOI, 
Ja pss J ¢ by 65 dns dey bs AG: iy gf UG 
YAS: JG YE ¢ dl dD dl) dll 45) 3 09 
dl NY) of ll BS $2 DY hy Ri doe 
lis lS cle px SH OB Lb: re Jxd J S| > ole 
dh: 5 J BD) b: J5 GAS Sub ox 05 
He mesit DIS BP Lyd: JB ods lis aly Sa ag 
x ds ff D5 Cpt ay Gn ue fh rele Sol dh or 
: JE aril be 53 ALS os SH S340l be J yah: og 
Ed ls de Bd] Ol fs 1 be AOD ay cir GG ILS 
ad cl od Cail be UY amd : JG 2321 de bz Ls INI 


939 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


: JG Lan pean LL Jal Gh Spd DS Bs SRS Yo og 
2978 G2 md by 532 2 0 BS SA DIN 3 Sxl Si 
Ih he Bn > Sr FT ei Ul nab yl 
Wjte d] Bras fF: JE 5 04 of 3 iY Sf DS, ape 
or 0s x A Li aly re + 3 ball GUL 
bio ral Cae bl: J ae L556 be Hail ably JUL 

Lisl be Js AEs of Lies U2 
একদা সাইদ ইবনুল মুছাইয়িব রহ. আবু হুরায়রা রা. এর সাথে 
সাক্ষাৎ করলে আবু হুরায়রা রা. তাকে লক্ষ্য করে বললেন, 
আল্লাহর কাছে প্রার্থনা করছি, জান্নাতের মার্কেটে তিনি যেন 
আমাদেরকে একত্রিত করে দেন! সাইদ বললেন, জান্নাতে কি 
মার্কেট থাকবে? বললেন, হ্যা..! নবী করীম সা. সংবাদ দিয়েছেন, 
“জান্নাতীগণ যখন জান্নাতে প্রবেশ করে তাদের কৃতকর্ম অনুযায়ী 
মর্যাদাপ্রাপ্ত হবে, তখন এক সপ্তাহ অন্তরন্তর তাদেরকে আল্লাহর 
সাথে সাক্ষাতের ব্যবস্থা করে দেওয়া হবে। তাদের সামনে 
আল্লাহর আরশ প্রকাশ করা হবে। অতঃপর জান্নাতের কোনো 
একটি কাননে পালনকর্তা তাদের সামনে অতি উজ্জ্বলরূপে 
প্রকাশ হবেন। অতঃপর তাদের সামনে কিছু জ্যোতির্ময়, কিছু 
মোতিখচিত, কিছু মুক্তাখচিত, কিছু মণিখচিত, কিছু স্বর্ণখচিত 
আর কিছু রূপাখচিত উপবেশনস্থল বসানো হবে তাদের সর্বনিম্ন 


940 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


স্তরের ব্যক্তি (সেখানে নিম্নশ্রেণীর বলতে কেউ থাকবে না) কস্তুরী 
ও কাফুর মাখা মৃদু উঁচুস্বলে থাকবে। তারা চেয়ারে বসা 
লোকদেরকে তাদের চেয়ে শ্রেষ্ঠন্থলে বসে আছে ভাববে না। 

আল্লাহর রাসূল, আমরা কি প্রতিপালককে দেখতে পাব? বললেন, 
হ্যা. সূৰ্য ও পূর্ণিমার চাঁদ দেখতে তোমাদের কোনো অসুবিধা 
হয়? বললাম, না। বললেন, তেমনি তোমাদের প্রতিপালককে 
দেখতেও তোমাদের কোনো অসুবিধা হবে না। সে মজলিসে বসা 
প্রত্যেককেই আল্লাহ উত্তমরূপে সম্বোধন করবেন। এমনকি 
একজনকে বলবেন, হে অমুক, স্মরণ আছে, তুমি অমুক দিন 
এমন এমন কাজ করেছিলে? এভাবে তার কিছু অপরাধের কথা 
স্মরণ করিয়ে দেবেন। সে বলবে, হে প্রতিপালক, আপনি তো 
আমাকে ক্ষমাই করে দিয়েছেন! বলবেন, হ্যাঁ. ক্ষমার কারণেই 
তো আজ তুমি এ স্তরে পৌঁছুতে পেরেছ! এভাবে কথাবিনিমিয় 
চলতে থাকবে; এমনসময় মেঘমালা ওপর থেকে তাদের আচ্ছন্ন 
করে ফেলবে, অতঃপর তাদের ওপর এমন উত্তম ও 
মনোমুগ্ধকর বৃষ্টি বর্ষণ হবে, যার সুদ্বাণ ইতিপূর্বে কোনোদিনই 
তারা পায়নি । অতঃপর আল্লাহ তালা বলবেন, তোমাদের জন্য 
তৈরি শ্রেষ্ঠত্বের প্রাসাদগুলোতে (মার্কেট) যাও! সেখান থেকে যা 
চাও উপভোগ কর! অতঃপর আমাদেরকে একটি মার্কেটে আনা 
হবে, ফেরেশতাগণ যাকে বেষ্টন করে রাখবেন; এত মনেমুগ্ধকর 
ও নয়নাভিরাম প্রাসাদসমগ্র ইতিপূর্বে কোনো চোখ প্রত্যক্ষ 

941 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


করেনি, কোনো কর্ণ ওগুলো সম্পর্কে শুনেনি এবং কোনো 
হৃদয়েও সেগুলোর কল্পণা উদয় হয়নি । অতঃপর আমাদের জন্য 
মনোচাহিদাপূরক বস্তুসমূহ নিয়ে আসা হবে; সেখানে ক্রয়-বিক্রয় 
বলতে কিছুই থাকবে না। সে মার্কেটে জান্নাতবাসী পরস্পর 
সাক্ষাতে লিপ্ত হবে। 

অতঃপর ডউঁচুস্তরপ্রাপ্ত একব্যক্তি নিচুস্তরের (সেখানে নিচুন্তর 
বিশিষ্ট কেউ থাকবে না) ব্যক্তির সঙ্গে সাক্ষাত করলে তার 
পরিহিত বস্ত্র দেখে সে অভিভূত হবে। তাদের কথাবার্তা শেষ 
হতে না হতে তাকেও এর চেয়ে উৎকৃষ্ট পোশাক পরিয়ে দেওয়া 
হবে। কারণ, জান্নাতে অনুতাপ বলতে কিছু নেই অতঃপর ঘরে 
ফিরে এলে স্ত্রীগণ আমাদেরকে দেখে বলতে থাকবে, শুভেচ্ছা ও 
অভিনন্দন গ্রহণ কর! তুমি তো পূর্বের তুলনায় উত্তম ও উৎকৃষ্ট 
রূপে ফিরে এসেছ! সে বলবে, হ্যাঁ.. আজ আমরা প্রতিপালকের 
সাক্ষাত লাভ করেছিলাম। আর তা লাভ করার পর আমাদের 
তো এরকম উৎকৃষ্ট রূপে ফিরে আসাটাই বাঞ্চনীয় ৷” (ইবনে 
হিব্বান-৭৪৩৮) 


প্রতিপালক জানেন যে, মানুষের রুচিবোধ বৈচিত্রময়, 
তাই ভোগ-বিলাসের উপকরণসমূহেও তাদের জন্য বৈচিত্র 
রেখেছেন। 

942 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


আমার তো এক বন্ধু ছিল 


জান্নাতীগণ চিরসুখে জীবন যাপন করতে থাকবে, সেখানে 
মনোচাহিদাপূরক সকলকিছুই তারা প্রাপ্ত হবে। 


* সেখানে কি দুনিয়াকে স্মরণ করবে? 
* জাহান্নামীদের খোঁজ নেবে কি? 
* তাদের পরস্পর বাক্যালাপ 
কীরূপ হবে? 


ভূমিকা 

জান্নাতীগণ পরস্পর আলাপচারিতায় লিপ্ত হবে। গল্পের আসর 
জমাবে ৷ কখনো কখনো দুনিয়াতে সংঘটিত বিভিন্ন বিষয় নিয়েও 
আলোচনা করবে। সেখানে তারা জাহান্নামীদের স্মরণ করবে। 
জাহান্নাম থেকে মুক্তির জন্য তারা প্রতিপালকের কৃতজ্ঞতা 
আদায় করবে। 


বন্ধুর গল্প 

জান্নাতীগণ পরস্পর সাক্ষাতে মিলিত হবে। একে অপরকে 

দেখতে যাবে। দুনিয়াতে সংঘটিত বিষয় নিয়ে আলোচনা করবে। 
943 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


দুনিয়াতে তাদের সঙ্গে থাকা বন্ধুদের সম্পর্কে জানতে চাইবে। 
জান্নাতে তারা উন্নত বিছানা ও নরম সোফায় বসে গল্পগুজবে 
মেতে উঠবে । এমনকি তাদের কেউ কেউ এমন ব্যক্তি সম্পর্কে 
আলোচনা উঠাবে, যে পরকাল অবিশ্বাস করত, আল্লাহ্র 
সাক্ষাতলাভ ও হিসাব-নিকাশ অস্বীকার করত। কুরআনুল 
VAM SOLU iti 


DEI LLM SOBA ETLL FY 
HLS E Eto ASLO 
or - ০. :5la)\ 404d 
“অতঃপর তারা একে অপরের দিকে মুখ করে জিজ্ঞাসাবাদ 
করবে। তাদের একজন বলবে, আমার এক সঙ্গী ছিল। সে 
বলত, তুমি কি বিশ্বাস কর, আমরা যখন মরে যাব এবং মাটি ও 
হাড়ে পরিণত হব, তখনও কি আমরা প্রতিফলপ্রাপ্ত হব?” (সূরা 
সাফফাত ৫০-৫৩) 
তখনই তারা বুঝতে পারবে যে, সে লোকটি জান্নাতে নেই । 
তখন কতিপয় মুমিন জাহান্নামে তার অবস্থান দেখতে চাইবে। 
যেমনটি আল্লাহ বলবেন, 


06 sil KOA 2 IG Bg) 
“তোমরা কি তাকে উকি দিয়ে দেখতে চাও?” (সুরা সাফফাত- 
৫৪) 


94 


944 


wwuw.islamerpath.wordpress.com 


বন্ধুর পরিণাম 

তখন সে এবং তার সাথীগণ জাহান্নামে তাকাবে। দেখবে, সে 
জাহান্নামের অগ্নির স্তরসমূহে উলট পালট খাচ্ছে, দঞ্ধা হচ্ছে, 
চিৎকার করে পরিত্রাণদাতাকে ডাকছে; কিন্তু কেউ তাকে 
পরিত্রাণ দিতে আসছে না। তার চতুপার্শ্বে থাকবে বিষধর অগ্নি- 
সাপসমূহ ৷ আল্লাহ বলেন, 

oo: KO tA 38 SS 
অতঃপর সে উকি দিয়ে দেখবে এবং তাকে জাহান্নামের 
মাঝখানে দেখতে পাবে” (সূরা সাফফাত-৫৫) 
হ্যাঁ. তাকে সে জাহান্নামের মধ্যস্থলে দেখবে চামড়াগুলো তার 
পুড়ে কালো হয়ে গেছে। অঙ্গগুলো কেটে পড়ছে। চরম শাস্তিতে 
দিনযাপন করছে। এটাই হলো সীমালজ্ঘনকারীদের শাস্তি 
এটাই অহংকারীদের পরিণতি! তখনই জান্নাতী ব্যক্তিটি আনন্দে 
নেচে উঠবে, প্রতিপালকের প্রশংসা করে বলবে, 


TS EH DOLE LET JG 3 

G5 dN EN 0 2 GG © eal 

IEA OSES) SAA 9 © LE 
1) - ০7:5৬) 6% Ri 
945 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


“আল্লাহর শপথ, তুমি তো আমাকে প্রায় ধ্বংসই করে 
দিয়েছিলে। আমার পালনকর্তার অনুগ্রহ না হলে আমিও যে 
গ্রেফতারকৃতদের সাথেই উপস্থিত হতাম। এখন আমাদের আর 
মৃত্যু হবে না, আমাদের প্রথম মৃত্যু ছাড়া এবং আমরা শাস্তি 
প্রাপ্তও হব না। নিশ্চয় এটি মহাসাফল্য। এমন সাফল্যের জন্যে 
পরিশ্রমীদের পরিশ্রম করা উচিত৷” (সূরা সাফফাত ৫৬-৬১) 


সুযোগ, 
জীবন হলো এক মহা সুযোগ, যা দ্বিতীয়বার আর আসবে না; 
সুতরাং এ মূল্যবান জীবনকে অসৎ সঙ্গে নষ্ট করে দিয়ো না! 


946 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


সে অনুগ্রহ লাভের তাওফিক 
দিন! 


* তবে কখন মুমিনগণ প্রতিপালকের দর্শন লাভ করবে? 
* এ বিষয়ে প্রমাণগুলো কী কী? 
* কী পরিতৃষ্টি? 


ভূমিক 
আল্লাহ তা'লা আল-কুরআনে বলেছেন, একান্ত অনুগত 
মুমিনগণই কেবল প্রতিপালকের দর্শনলাভে ধন্য হবে। আল্লাহ 


ion LEGGING oll =} 
947 


wwuw.islamerpath.wordpress.com 


“যারা সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে কল্যাণ এবং তার 
চেয়েও বেশী কিছু” (সূরা ইউনুস-২৬) 
অন্য আয়াতে বলেন, 

C= LD LOVEE Sh O25 03843 
“সেদিন অনেক মুখমণ্ডল উজ্জ্বল হবে। তারা আপন 
প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে” (সূরা ক্রিয়ামাহ ২২-২৩) 
S85 I hl do - IE - HLL Hl Ss) B SG 
E85 dS Ey 8 of SIA SL BS Oe 
Ss 4) cf B45 lsh US CELI L8G IE - J os 

nn 

NG LS HITE FA od 3 
বা”) 2 OITA BEE 

নবী করীম সা. বলেন, “জান্নাতীগণ জান্নাতে প্রবেশ করার পর 
আল্লাহ বলবেন, তোমরা কি এমন কিছু চাও, যা তোমাদের 
সুখকে অনেক বাড়িয়ে দেবে? তারা বলবে, আপনি কি আমাদের 
চেহারা উজ্জ্বল করেননি?! আমাদেরকে জান্নাতে প্রবেশ 
করাননি?! জাহান্নাম থেকে মুক্তি দেননি?! অতঃপর প্রতিপালক 
পর্দা উঠিয়ে দেবেন। সেদিন মুমিনদের সর্বভোগ্য বিষয় হবে 
পালনকর্তার দর্শন । অতঃপর নবীজী এই আয়াত পাঠ করলেন, 


) 
Et 


948 


www.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


“যারা সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে কল্যাণ এবং তার 
চেয়েও বেশি। আর তাদের মুখমণ্ডল আবৃত করবে না মলিনতা 
কিংবা অপমান ৷ তারাই হলো জান্নাতবাসী, এতেই তারা বসবাস 
করতে থাকবে অনন্তকাল ৷” (সূরা ইউনুস-২৬) 


আল্লাহর দর্শনলাভে সাহাবীদের অতি আগ্রহ 
সাহাবীগণই হচ্ছেন উম্মতের শ্রেষ্ঠাংশ, সৎকর্মীদের আদর্শ 
আল্লাহর মহব্বতে যাদের অন্তর ছিল পূর্ণ। 
by 67 3 dl dye bs 196: dl Jp Hm om Se 
JG. AY dl 25) Sols fa: BY JG ¢ VLD es 
+ le 33 0d wall S Syl Ja dS dy bY 
Ais ass; SB: JE. dy bY: I 
কতিপয় সাহাবী নবী করীম সা. কে জিজ্ঞেস করলেন, হে 
দেখতে পাব? উত্তরে নবীজী বললেন, পূর্ণিমার রাত্রিতে চাঁদ 
দেখতে তোমাদের কোনো কষ্ট হয়? বলল, না হে আল্লাহর 
রাসূল! বললেন, স্বচ্ছ আকাশে সূর্য অবলোকন করতে তোমাদের 
অসুবিধা হয়? বলল, না হে আল্লাহর রাসূল! বললেন, তেমনি 
প্রতিপালককেও তোমরা সেখানে দেখতে পাবে।” (মুসলিম- 
৪৬৯) 


949 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


জিজ্ঞাসা 
C কখন তারা প্রতিপালকের দর্শন লাভ করবে? 
উত্তরঃ 
Nl ois Be di diy I 


EES EE 

al bse S30 00 fal LLL fal §=3 B)) dG, 
Ale 8 bey 03983. Cosfmm Of uy lege dH ne Bf 4 
JE ¢ UW op bas LL UE Lars x89 ijl “l J 
col bd dl Bol Le gs. ad) On lel Ri ) 

+ C0 Bs lS Al on pl 
নবী করীম সা. পাঠ করলেন, “যারা সৎকর্ম করেছে তাদের জন্য 
রয়েছে কল্যাণ এবং তারও চেয়ে বেশী।” (সূরা ইউনুস-২৬) 
অতঃপর বললেন, জান্নাতীগণ জান্নাতে এবং জাহান্নামীগণ 
জাহান্নামে প্রবেশ করার পর এক ঘোষকের ঘোষণা ভেসে 
আসবে, হে জান্নাতবাসী, আল্লাহর কাছে তোমাদের একটি 
প্রতিশ্রুতি রয়েছে, আল্লাহ তোমাদের জন্য সেটি পূর্ণ করতে চান! 
তারা বলবে, সেটা কী? তিনি কি আমাদের মীযান ভারী 
করেননি! আমাদের চেহারা উজ্জ্বল করেননি! আমাদেরকে 
জান্নাতে প্রবেশ করাননি! জাহান্নাম থেকে মুক্তি দেননি! অতঃপর 
প্রতিপালক পর্দা সরিয়ে দেবেন। মুমিনদের সেদিন সর্বোৎকৃষ্ট 


950 


wwuw.islamerpath.wordpress.com 


বিষয় হবে পালনকর্তার দর্শন । এটিই সংযুক্ত কৃপা” (তিরমিযী- 
৩১০৫) 


আল্লাহ্‌র চিরসন্তুষ্টি ও তাঁর দর্শনলাভ 


I OI LL Al LLL SY Ik dl 0LB 


sl UG 
b S27 YU bey 09543 ¢ aoe) J2 J%3 a Sly Dain 
Jal Sobol Nf Jg53 Sil cn ll bs 1 be libol GB, 
fale d+ 23 DS or Hab sgh ls © bOI ¢ DS op 
lal am Fle bal 3 Sl 
নবী করীম সা. বলেন, “নিশ্চয় আল্লাহ তালা জান্নাতীদের লক্ষ্য 
করে বলবেন, হে জান্নাতবাসী! সকলেই বলবে, আমরা উপস্থিত 
হে প্রতিপালক! বলবেন, তোমরা কি সন্তুষ্ট আছ? তারা বলবে, 
কেনই বা সন্তুষ্ট হব না! অথচ আপনি আমাদেরকে যা দিয়েছেন 
আপনার কোনো সৃষ্টিকেই তা দেননি! তিনি বলবেন, আমি 
তোমাদেরকে এর চেয়ে উত্তম বস্তু দেব! তারা বলবে, হে 
প্রতিপালক, এর চেয়ে উত্তম কী? বলবেন, তোমাদের ওপর 
আমি আমার সন্তুষ্টিকে স্থায়ী করে দিলাম, আর কখনো 
তোমাদের ওপর অসন্তুষ্ট হব না।” (বুখারী-৬১৮৩) 


নামাযীগণ আল্লাহর দর্শনলাভের অধিক হকদার 
951 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


নবী করীম সা. প্রায়ই সাহাবীদের নিয়ে জান্নাতের আলোচনা 
করতেন বলতেন, যারা ফজর ও আসরের নামায নিয়মিতভাবে 
উত্তমরূপে আদায় করবে, তারা প্রতিপালকের দর্শন লাভের 
উপযুক্ত হবে। 

ol gm - AY dl J] bs BS gl xe lS: JE x cr 
OF 25) S Onl Y Al lis 097 ED ow SS) J 
LSE lea S59 il Egle J Do de ly Y Of axbsal 
জারীর রা. বলেন, পূর্ণিমার রাত্রিতে আমরা নবী করীম সা. এর 
সান্নিধ্যে বসা ছিলাম, তিনি চন্দ্রের দিকে তাকিয়ে বললেন, 
নিশ্চয় তোমরা প্রতিপালককেও এভাবে স্বচক্ষে প্রত্যক্ষ করবে। 
তাকে দেখতে তোমাদের কোনো অসুবিধা হবে না । সূর্যোদয় ও 
তোমরা উত্তমরূপে আঁকড়ে 
ধর কখনই যেন নামাযদ্বয় 
তোমাদের থেকে ছুটে না 
যায়৷” (বুখারী-৫৪৭) 
অর্থাৎ নিদ্রা কিংবা ব্যস্ততা 
দিয়ে যেন শয়তান তোমাদেরকে নামাযদ্বয় থেকে বিমুখ না করে 
ফেলে। 


952 


www.islamerpath.wordpress.com 


Contents 


আল্লাহর দর্শনলাভই জান্নাতের সর্বোৎকৃষ্ট কৃপা 
cd or Ulm . bd bg esl Lh op OS 
sl 3) mes dl less of cms rsd on by. bcd by LS 

Uae = ঠ 9 Yr ESI 
নবী করীম সা. বলেন, “রূপাখচিত দু'টি জান্নাত থাকবে, যার 
পানপাত্র ও তদস্থলে অবস্থিত সকলকিছুই হবে রূপার। 
স্বর্ণখচিত দু'টি জান্নাত থাকবে, যার পানপাত্র ও তদস্থলে 
অবস্থিত সকলকিছুই হবে স্বর্ণের । তাদের এবং প্রতিপালকের 
মাঝখানে থাকবে শুধুই তাঁর অহংকার ও মহত্বের আবরণ । এটি 
হবে জান্নাতে আদনে ৷” (বুখারী-৪৫৯৭) 


8 J 


দর্শনলাভ করবে 
Ls lf 0) 9 Ss S 3 js HL al G3 0): BS JE 
sl dl 4) dl 2 ্) cabs 6 clas (U5) 
নবী করীম সা. বলেন, “সর্বনিম্নন্তরের জান্নাতপ্রাপ্ত ব্যক্তি 
একহাজার বৎসর পর্যন্ত অতিক্রম করে তার রজ্য ও 
বিলাসোপকরণের সূচনা ও প্রান্তসীমা দেখতে পাবে। আর 
সর্বোচন্তরের জান্নাতপ্রাপ্ত ব্যক্তি সকাল-সন্ধ্যা প্রতিপালকের 
দৰ্শনলাভ করবে৷” (তিরমিযী-২৫৫৩) 


953 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


উপভোগ্য, 
আল্লাহর শপথ, জান্নাতে যদি প্রতিপালকের দর্শনলাভ না হতো, 
তবে আল্লাহওয়ালাদের সকল স্বাদ বিস্বাদে পরিণত হতো । 


954 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


জান্নাতীদের বাসনা 


সেখানে জান্নাতীদের কোনো চাওয়াই অপূর্ণ থাকবে না। তাদের 
কামনা বাসনা সেখানে রচিবোধের ভিন্নতার কারণে বৈচিত্রময় 
হবে । তন্মধ্যে. 


কৃষিকাজে আসক্তি 

তাগিদে খাদ্যোপকরণ অবলম্বন 
করে। কৃষিকাজে প্রচুর শ্রম ও 
সময় ব্যয় করে। কিন্তু জান্নাতে 
কষ্ট-ক্লেশ বলতে কিছুই থাকবে 
না। সেখানে খাদ্যোপকরণ 
হবে না। 

তবে একব্যক্তি জান্নাতে কৃষিকাজে আগ্রহী হবে.. কী তার 
বিবরণ ..! 

al or do oxy bas bye U8 BE al Of 5p gf oo 
4 JG Ed ay Stl LL Jal or 5 of 8 JE 52 


955 


www.islamerpath.wordpress.com 


Contents 


20 505 53 JE 5 of 1 SHY Hh dE ¢ L5G dl 
sh bliss Ol 53: JL il GEG sli lel Ob 
gf C53 N) ou Y dy Sle JG. gh Darts Y SB psf 
al i 5 Sih Lb 4 bl 5 oll ocd bls 
আবু হুরায়রা রা. বলেন, একদা নবী করীম সা. সাহাবীদের 
সামনে আলোচনা করছিলেন, তাদের মাঝে এক বেদুইন ছিল। 
নবীজী বললেন, নিশ্চয় জান্নাতে একব্যক্তি প্রতিপালকের কাছে 
চাহিদাগুলো কি পূরণ হচ্ছে না? সে বলবে, অবশ্যই পূরণ হচ্ছে 
হে প্রতিপালক! তবে আমার কৃষিকাজের আগ্রহ হচ্ছে! অতঃপর 
সে বীজ বপন করবে। চোখের পলকেই বীজ উৎপন্ন হয়ে বড় 
হয়ে যাবে, পেকে পাহাড়সম রূপ ধারণ করবে। প্রতিপালক 
বলবেন, কী হলো হে আদমসন্তান! কোনোকিছুই তোমাকে 
পরিতৃপ্ত করছে না! 

ওই বেদুইন নবীজীর বিবরণ শুনে বলল, আল্লাহর শপথ, 
ব্যক্তিটি নিশ্চয় কুরাইশ কিংবা আনসারী হবে! কারণ, তারাই 
কৃষিকাজে অভ্যস্ত! আর আমরা তো কৃষিকাজে অভ্যস্ত নই! 
বেদুইনের কথা শুনে নবীজী হেসে দিলেন” (বুখারী-২২২১) 


সন্তান কামনা 
956 


www.islamerpath.wordpress.com 


Contents 


জান্নাতে মুমিনদের সাথে 
সকলকে একত্র করে দেওয়া 
হবে। তথাপি কোনো কোনো 
মুমিন সেখানে সন্তান কামনা 
করলে মুহূর্তের মধ্যে তার স্ট্রী 
গর্ভবতী হয়ে সন্তান প্রসব 
করবে। সেখানে সন্তানের জন্য দশমাস দশদিন অপেক্ষা করতে 
হবে না সন্তান প্রসবেও স্ত্রীর কোনো কষ্ট হবে না। 

“ly an33 dn OF LL S AYN Fil BT All Ol BY J 


iol S aE 
নবী করীম সা. বলেন, “কোনো মুমিন যদি জান্নাতে সন্তান 
কামনা করে, তবে সন্তান গর্ভধারণ, প্রসব ও বেড়ে উঠা তার 
চাওয়া অনুযায়ী মুহূর্তের মধ্যে সম্পাদন হবে।” (ইবনে হিব্বান- 
৭৪০৪8) 


ক্ষমতা, 
জান্নাত হলো পূর্ণ উপভোগের স্থল, 
সেখানে মুমিনগণ যা চাইবে, তাই পাবে। 


957 


www.islamerpath.wordpress.com 


Contents 


বসবাস ৷ যেখানে কখনো তারা আর 
মৃত্যুর সম্মুখীন হবে না, ধ্বংস হবে 
না, অসুস্থ হবে না এবং চিন্তিতও 
হবে না। 


* কীভাবে চিরকাল থাকবে? 
* মৃত্যুর কী দশা হবে? 


ভূমিকা 

দুনিয়াতে একটি চিন্তাই মানুষকে ধন সম্পদ ও ভোগ-বিলাস 
থেকে নিবৃত করে ফেলে, আর তা হলো মৃত্যু। এ দুনিয়া তো 
চিরকাল ভোগ করা যাবে না। 

তবে জান্নাতের ভোগ-বিলাস চিরস্থায়ী । আল্লাহ বলেন, 


958 


www.islamerpath.wordpress.com 


Contents 


ESS JE ETE Ee sed 

oul JEG ch ie Pes 
“বলুন, আমি কি তোমাদেরকে এসবের চাইতেও উত্তম বিষয়ের 
রয়েছে জান্নাত, যার তলদেশে প্রস্বণ প্রবাহিত- তারা সেখানে 
থাকবে অনন্তকাল । আর রয়েছে পরিচ্ছন্ন সঙ্গিনীগণ এবং 
আল্লাহর সন্তুষ্টি । আর আল্লাহ তাঁর বান্দাদের প্রতি সুদৃষ্টি 
রাখেন ৷” (সূরা আলে ইমরান-১৫) 


চিরকাল বসবাস 
আল্লাহ তালা বলেন, 


6 


CE nc LEI LOD L SEES ESE CRIES 
{fl 


1 ole J KOGA SE BESS 
“তাদেরই জন্য প্রতিদান হলো তাদের পালনকর্তার ক্ষমা ও 
জান্নাত, যার তলদেশে প্রবাহিত হচ্ছে প্রস্ববণ যেখানে তারা 
থাকবে অনন্তকাল ৷ যারা (পুণ্যের) কাজ করে তাদের জন্য কতই 
না চমৎকার প্রতিদান ৷” (সূরা আলে ইমরান-১৩৬) 
অন্য আয়াতে বলেন, 


959 


wwuw.islamerpath.wordpress.com 


ETE ASU TI AE HH bia NEG +3 
A522 GO EGE LE BITE LG 


Contents 


“আর যারা সৌভাগ্যবান তারা জান্নাতের মাঝে, সেখানেই থাকবে, 


যতদিন আসমান ও জমিন বর্তমান থাকবে। তবে তোমার প্রভু 
অন্য কিছু ইচ্ছা করলে ভিন্ন কথা। এ দানের ধারাবাহিকতা 
কখনো ছিন্ন হওয়ার নয়।” (সূরা হুদ-১০৮) 
lz BS ag «DK B US LE HL Ia 00: BF J 
lS G2 Dal ITY 
নবী করীম সা. বলেন, “যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, 
কখনই সে মৃত্যুবরণ করবে না চিরসুখে থাকবে, ক্ষতিগ্রস্ত হবে 
না। কখনই তার কাপড় নোংরা হবে না। যৌবনে ভাটা পড়বে 
না” 
of So) lal 055 3 a5 Bf HO] Se lz BY J 
of Sols. af bey 23 Of Sols «al 1535 5 ln 
: do 35 DIL. al dts BB loans 


ON 2 es be 0 Ais SUC} 
AHO AI CHB EG OOH of 3 


960 


www.islamerpath.wordpress.com 


{ A ৰত +251 ন ই 
LEKI ue) METAB 


iv: 3003 EO SS 
নবী করীম সা. আরও বলেন, “ঘোষকের ঘোষণা ভেসে আসবে, 
তোমরা চিরকাল সুস্থ থাকবে, কখনই অসুস্থ হবে না! তোমরা 
অনন্তকাল জীবিত থাকবে, কখনই মৃত্যুবরণ করবে না! 
তোমাদের যৌবন চিরকাল থাকবে, কখনই তোমরা বৃদ্ধ হবে না! 
চিরসুখে বসবাস করবে, কখনই ক্ষতিগ্রস্ত হবে না! এটিই 
আল্লাহর বাণীর সত্যায়ন.. “তাদের অন্তরে যা কিছু দুঃখ ছিল, 
আমি তা বের করে দেব। তাদের তলদেশ দিয়ে নির্বরিণী 
প্রবাহিত হবে। তারা বলবে, আল্লাহর কৃতজ্ঞতা, যিনি 
আমাদেরকে এ পর্যন্ত পৌঁছিয়েছেন। আমরা কখনও পথ পেতাম 
না, যদি আল্লাহ আমাদেরকে পথ প্রদর্শন না করতেন । আমাদের 
এসেছিলেন। আঁওয়াজ আসবে, এটি জান্নাত । তোমরা এর 
উত্তরাধিকারী হলে তোমাদের কর্মের প্রতিদানে ৷” (সূরা আ'রাফ- 
৪৩) (মুসলিম-৭৩৩৬) 


মৃত্যুকে জবাই 

শিশুর মৃত্যু হলে তার জীবন শেষ হয়ে যায়, ব্যবসায়ীর মৃত্যু 

হলে তার ব্যবসা বিনষ্ট হয়ে যায়। অসুস্থের মৃত্যু হলে আরোগ্য 

থেকে বঞ্চিত হয়ে যায়। পৃথিবীতে সকলেই মৃত্যু আস্বাদন 
961 


www.islamerpath.wordpress.com 


Contents 


Contents 


করবে । মৃত্যু ছোট-বড় চেনে না ধনী-দরিদ্রের পার্থক্য বুঝে না। 
মৃত্যুর দরজা দিয়ে সকলকেই প্রবেশ করতে হবে। তবে 
জান্নাতে মৃত্যু বলতে কিছুই থাকবে না। 

LLLLLL fal je5f, 0000 fal $23 15): BS dh di) JE 
JB lis 05 LL Jal b le SUS pil BS SF Sl slg 
lb olf Sl lis xs 0943 09h 5 9 09539 O58 
lis os 091543 09) 55 nes 03723 03573 lin 05 JU 
0 Al bs Sx Vy 3s HLL lb ol FE i555 Sl 


IAB Es Yb sls 
ARTS N87 REY ধু RAAT 25 1 [2 
LO IBY BEI PIN GSI GDA ¥ 


নবী করীম সা. বলেন, “জাহান্নামীরা জাহান্নামে এবং জান্নাতীগণ 
জান্নাতে প্রবেশের পর মৃত্যুকে নিয়ে আসা হবে। দেখতে সাদা- 
কালো বর্ণমিগ্রিত ভেড়াসদৃশ হবে । অতঃপর এক ঘোষক ঘোষণা 
করবে, হে জান্নাতবাসী, চিনতে পেরছ এটা কী? অতঃপর তারা 
চোখ উঠিয়ে ভালো করে লক্ষ্য করে দেখে বলবে, হ্যাঁ. এটা 
হলো মৃত্যু। অতঃপর ঘোষণা করবে, হে জাহান্নামবাসী, চিনতে 
পেরছ এটা কী? অতঃপর তারা চোখ উঠিয়ে ভালো করে লক্ষ্য 
করে দেখে বলবে, হ্যাঁ..! এটা হলো মৃত্যু। অতঃপর তাকে ধরে 
জবাই করে দেওয়া হবে। ঘোষণা করা হবে, হে জান্নাতবাসী, 


962 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


চিরকাল বসবাস কর, আজকের পর কোনো মৃত্যু নেই । ওহে 
জাহান্নামবাসী, অনন্তকাল শান্তি ভোগ কর, আজকের পর কোনো 
মৃত্যু নেই । এটিই হলো আল্লাহর বাণীর সত্যায়ন.. “আপনি 
তাদেরকে পরিতাপের দিবস সম্পর্কে হুশিয়ার করে দিন যখন 
সব ব্যাপারে মীমাংসা হয়ে যাবে। এখন তারা অসাবধানতায় 
আছে এবং তারা বিশ্বাস স্থাপন করছে না” (সূরা মারিয়াম-৩৯) 
(মুসনাদে আহমদ-১১০৮১) 

একথা শুনার পর জান্নাতীদের খুশি ও আনন্দের সীমা থাকবে 
না। পক্ষান্তরে জাহান্নামবাসীরও দুঃখ ও পরিতাপের সীমা রইবে 
না। 


963 


wwuw.islamerpath.wordpress.com 


Contents 


দৰ্শন, 
জান্নাত ও জাহান্নামবাসী সকলেই মৃত্যুকে জবাইকৃত দেখবে, 
যেন অনন্তকাল বসবাস তারা নিশ্চিত বুঝতে পারে। 


964 


wwuw.islamerpath.wordpress.com 


অত্যাধুনিক থাফিক্‌ পোস্টার, 


\ facebook.com/Moslehoon.BN y 
\১ < WWwW.moslehoon.net } 


সংস্কারক 
HOS 


mosleho 


